আল-কুরআন ও তার সুমহান মর্যাদা 


[ বাংলা - Bengali - بنغالي‎ [ 


মূল 
শাইখ আব্দুল আযীয ইবন আবদুল্লাহ আলে শাইখ 
গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ উলামা পরিষদ, 
ইলমী গবেষণা ও ফতোয়া বিভাগের প্রধান, সৌদি আরব 


অনুবাদ : আব্দুল্লাহ আল মামুন 


সম্পাদনা : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2014 - 1435 


1910111001০ 


« باللغة البنغالية ( 


سماحة الشيخ عبد العزيز بن عبد الله آل الشيخ 


مراجعة: د/ أبو بكر محمد زكريا 


2014 - 1435 


IslamHouse 


আল-কুরআন ও এর সুমহান মর্যাদা 

সব প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর কিতাব নাযিল 
করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নি। সরলরূপে; যাতে 
সে তাঁর পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং 
সুসংবাদ দেয় সেসব মুমিনকে, যারা সৎকর্ম করে। নিশ্চয় তাদের 
জন্য রয়েছে উত্তম প্রতিদান, তারা তাতে অনন্তকাল অবস্থান করবে। 
আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ 
করেছেন। 

আবারও প্রশংসা করছি সেই মহান আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর 
সত্য মিথ্যার পার্থক্যকারী মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন, যা 
সৃষ্টিকুলের জন্য ভয় প্রদর্শনকারী। দরূদ ও সালাম আমাদের নবী 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি হিদায়েত ও 
রহমত নিয়ে প্রেরিত হয়েছেন। তিনি সুসংবাদদাতা ও সতর্ককারী, 
আল্লাহর নির্দেশানুযায়ী তিনি তাঁর পথে আহবানকারী এবং 
আলোকোজ্জ্বল প্রদীপ, আল্লাহ তা'আলা তার উপর ও তার পরিবার 
অনুসরণকারী সকলের উপর সালাত প্রেরণ করুন। 

আল্লাহ তা'আলা তাঁর সৃষ্টিকুলের উপর বিশেষ করে মুমিনের উপর 
অনুগ্রহ দান করেছেন যে, তিনি তাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু 


3 


আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি তার সাথে সর্বশ্রেষ্ঠ 
ও সর্বশেষ কিতাব অবতীর্ণ করেছেন, যা অন্যান্য সব কিতাবের 
রক্ষক। আল্লাহ তা'আলা বলেনঃ 
05192255390 (5 ও ০25) 9১০ عل‎ এটা مَنَّ‎ ও) 
ڪال من‎ ৪005৮79৫952 لكب‎ এএ 225 وَيُرْكِْهمْ‎ ls 
[Mt [ال عمران:‎ > © 
“অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি 
তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে 
তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে 
পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয় । যদিও 
তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল।” [সুরা আলে-ইমরান: ১৬৪] 
সহীহ মুসলিমে এসেছে: 
الله عليه 405 قال ذات‎ Leah 1৮5 يد‎ ile ৩০৪৬৪ عَنْ‎ 
5৬৮৬ مما‎ le Cdl بوم فی 7054 إن رق مر َف أن‎ 
هم أن‎ দি? ৪৫ خلال ول غلك عباوق‎ EME এ 
877, ELL Lele ELL 4১ ৩০ (ডিও ৮) 
54559 08৫43945825 ২ 
بك‎ চে 243 ৩৬০ ও এ الكقابه‎ ৬৯ ৬ قايا‎ পল 
tun SEES كقانا لذ 28775420825 كاينا‎ 40541 


'আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর খুতবায় বলেছেন, জেনে রাখো, আমার রব আমাকে 
নির্দেশ দিয়েছেন, তোমরা যা কিছু জানো না তা যেন তোমাদেরকে 
শিখিয়ে দেই, যে ইলম আল্লাহ তা'আলা আমাকে আজ পর্যন্ত জানিয়ে 
দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, যেসব সম্পদ আমি আমার 
বান্দাহকে দান করেছি তা হালাল এবং নিশ্চয়ই আমি আমার সকল 
বান্দাহকে জন্মগতভাবেই নিষ্কলুষ তথা সরল সঠিক পথের অনুসারী 
করে সৃষ্টি করেছি। এরপরে শয়তান তাদের নিকট এসে তাদেরকে 
বিভ্রান্ত করে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে এবং আমি যা তাদের 
জন্য হালাল করেছি শয়তান তা তাদের উপর হারাম করে দিয়েছে। 
তদুপরি শয়তান আমার সাথে এমন কিছুকে শরীক করতে আদেশ 
দেয় যে সম্পর্কে আমি কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করি নি। আর 
আল্লাহ তা'আলা জমিনের অধিবাসীদের প্রতি দৃষ্টিপাত করে আরব 
অনারব সবার প্রতি (তাদের কার্যকলাপের কারণে) ক্রোধান্বিত 
হলেন। কেবল আহলে কিতাবের কিছু সংখ্যক লোক যারা সঠিক 
পথকে ধরে রেখেছে (তারা BIT রোষ থেকে রক্ষা পেলো)। আর 
আল্লাহ তা'আলা বলেন, নিশ্চয় আমি আপনাকে পরীক্ষা করা ও 
আপনার দ্বারা সৃষ্টিকুলকে পরীক্ষা করা এ দুণ্উদ্দেশ্যে আপনাকে 
জগতে প্রেরণ করেছি। এবং আমি আপনার উপর এমন কিতাব 


5 


নাযিল করেছি যা পানি ধুয়ে মুছে ফেলতে পারে না। তা আপনি 

শয়নে জাগরণে সর্বাবস্থায় তিলাওয়াত করতে পারেন :। 

এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের রক্ষাকারী ١ আল্লাহ তা'আলা বলেন, 

25৩55 ِن لكب‎ SH GF UT TLS ভিওএ) 
[EA [المائدة:‎ > © 

“আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথভাবে, এর 

পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারীরূপে।” 

[সূরা আল-মায়েদা: ৪৮] 

অর্থাৎ এটি পূর্ববর্তী সব কিতাব থেকে TUG ও মর্যাদাবান। অন্যান্য 

কিতাবের রক্ষাকারী, ফয়সালাকারী, সাক্ষ্যদানকারী ও মূল্যায়ণকারী। 

আমানতদার ও নিরাপত্তাদাতা। সুতরাং যা কিছু কুরআনের সাথে 

সামঞ্জস্যপূর্ণ হবে তা সঠিক, আর যা কুরআনের সাথে বিরোধপূর্ণ 

হবে তা বাতিল। 

সব মুসলিমের অন্তরে আল কুরআনের রয়েছে বিশেষ মর্যাদা। এটি 

নিজেই মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাবান ও শক্তিশালী । 

আমরা এ পুস্তিকাতে ইশারা ইঙ্গিতে সংক্ষেপে এ বিষয়ে আলোকপাত 

করব। আশা করি আল্লাহ তা'আলা এর দ্বারা আমাদেরকে উপকৃত 


: মুসলিম, হাদীস নং ২৮৬৫ ١ 


করবেন, সম্মানিত পাঠক পাঠিকাগণ ও যার কাছে এ বাণী পৌঁছবে 
সকলেই উপকৃত হবেন। নিশ্চয় আল্লাহ তা'আলা সর্বশ্োতা ও দো'আ 
কবুলকারী। 

আল্লাহর সাহায্য সহযোগিতায় শুরু করছি: 

৩5) (আল কুরআন) শব্দটি قرأ‎ মূলধাতুর মাসদার। এ শব্দ থেকেই 
আল্লাহর বাণী: 


[NA [القيامة: لا‎ * © 
“এর সংরক্ষণ ও পাঠ আমাদেরই দায়িত্ব ١ অতঃপর আমরা যখন তা 
পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। এরপর বিশদ 
বর্ণনা আমারই দায়িত্ব”। [সুরা আল-কিয়ামাহ: ১৭-১৮] 
পঠিত বাক্যকে কুরআন বলা হয়, যেমন আল্লাহ তা'আলার নিম্নোক্ত 
বাণী: 
]٩۸ [النحل:‎ 4 © ঠা SEA ৩5446 LL ST এ 9) 
“অতএব, যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান 
থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন।” [সূরা আন-নাহল: ৯৮] 
আল-কুরআন প্রকৃতভাবেই আল্লাহর বাণী, এর শব্দাবলী ও অর্থও 
আল্লাহ তা'আলার তরফ থেকেই এসেছে। তিনি তা তাঁর বান্দা 
মুহাম্মদ ইবন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী 
আকারে নাযিল করেছেন। 


এটা নাযিলকৃত কিন্তু মাখলুক নয়। আল্লাহ তা'আলা বলেন, 
]١ [الزمر:‎ 4 © ৮52) 401৩5 التب‎ 0) 
“কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ 
থেকে ৷” [সূরা আয-যুমার: ১] 
]٠١؟ [النحل:‎ ) © DS يِن‎ ০৪৫69) ভি) 
“বলুন, একে পবিত্র ফেরেশতা আপনার রবের পক্ষ থেকে নাযিল 
করেছেন” ١ [সূরা আন-নাহল: ১০২] 

«( حم © تَنزِيلُ Bl এটা ৩৪ ভা‏ 220 © » [غافر: 0 ؟] 
“হামীম। কিতাব অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি‏ 
পরাক্রমশালী, সর্বজ্ঞ”। [সুরা গাফির: ১-২]‏ 

ধ © pl উঠা ও2 এ)‏ [فصلت: ؟] 
“এটা অবতীর্ণ পরম করুণাময়, দয়ালুর পক্ষ থেকে”। [সুরা‏ 
ফুসসিলাত: ২]‏ 
ধৃত ১59৩ 295 ৬৫ ০০৫4 4 ৪ ও‏ [الاسراء: 

[5 
আপনি তা মানুষের কাছে পাঠ করতে পারেন ধীরে ধীরে এবং 
আমরা তা নাধিল করেছি যথাযথভাবে ৷” [সূরা বনী ইসরাঈল: ১০৬] 
এ ব্যাপারে অনেক আয়াত রয়েছে। উম্মতের সকল উলামা কিরাম এ 
মতের উপর একমত্য পোষণ করেছে। 
8 


আল্লাহ তা'আলা এ কিতাবকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। 
আবার তিনি সেটাকে নানা বিশেষণে বিশেষিত করেছেন। এর দ্বারাই 
এ কিতাবের সুমহান সম্মান ও মর্যাদা প্রমাণিত হয়। কুরআনের 
নামসমূহের মধ্যে অন্যতম হচ্ছে: আল কুরআন, আল-ফুরকান, আল- 
কিতাব, আল-হুদা (হিদায়েতের পথ প্রদর্শনকারী), নূর (আলো), 
শিফা (আরোগ্যকারী), বায়ান (বর্ণনাকারী) মাও'য়েযা (সুপদেশ), 
রহমত, বাসায়ের (অন্তর্দৃষ্টি দানকারী), বালাগ (প্রজ্ঞাপন), আরবী, 
মুবীন (স্প্টকারী), কারীম (অতি সম্মানিত), আযীম (মহান), মাজীদ 
(সম্মানিত), মুবারক (বরকতময়), তানযীল (অবতীর্ণ), সিরাতুম- 
মুসতাকিম (সরল সঠিক পথ), যিকরুল হাকীম (প্রজ্ঞাময় বাণী), 
হাবলুল্লাহ (আল্লাহর রশি), যিকরা (উপদেশ), তাষকিরা (স্মরণিকা), 
বুশরা (সুসংবাদ), পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, পূর্ববর্তী 
কিতাবের রক্ষাকারী, মাসানী, সব বিষয়ের ব্যাখ্যাকারী, সব বিষয়ের 
বর্ণনাকারী, সন্দেহাতীত ও বক্রহীন কিতাব ইত্যাদি নামে পরিচিত। 
এ ব্যাপারে আল্লাহ তা'আলা বলেনঃ 
]2 [الزمر:‎ ) ® SE LL ِى عِوَج‎ FE 2 ৫০৪১ 
“আরবী ভাষায় এ কুরআন বক্রতাযুক্ত, যাতে তারা সাবধান হয়ে 
চলে।”[ সুরা যুমার:২৮] 
]١ [الفرقان:‎ 4 ০১:০৫ SEA JH SH এ) 


অবতীর্ণ করেছেন।” [সুরা আল-ফুরকান: ১] 

LEST ৩50 2৯‏ لا 0436200৩৩৬2 এত‏ [البقرة: 0 ؟] 
“আলিফ লাম মীম, এ সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই। পথ‏ 
প্রদর্শনকারী মুত্তাকীদের জন্য” [সূরা আল-বাকারা: ১-২]‏ 

৩ এ EIS এরা ৩৯৬ DLL এ BS hE عَدُوًا‎ ৩৫ ل فل من‎ 

[৭৭ [البقرة:‎ ) ৩১০৯: ৬০ ৩০৯ 2৩ 
“আপনি বলে দিন, যে কেউ জিবরাঈলের শত্রু হয়-যেহেতু তিনি 
আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাযিল করেছেন, যা 
সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য 
পথপ্রদর্শক ও সুসংবাদদাতা।” [সুরা বাকারা: ৯৭] 

]58 اكيم © ) [ال عمران:‎ LG II مِنَ‎ DELS َلك‎ (« 
এটা তো তা-ই যা আমরা আপনাকে পড়ে শুনাই, আয়াত এবং 
প্রজ্ঞাময় যিকির থেকে ৷” [সূরা আলে-ইমরান: ৫৮] 
© EL نورا‎ AIMS ৬০০ ৩৪ بُ‎ LE BS LUG 

[VE [النساء:‎ 8 
“হে লোকসকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট 
দলীল-প্রমাণাদি পৌঁছে গেছে। আর আমরা তোমাদের প্রতি প্রকৃষ্ট 
আলো অবতীর্ণ করেছি।” [সূরা আন-নিসা: ১৭৪] 


10 


Sid فى‎ Ts, SS 59৩2 cy SS 3 SAE (: 


EE 


[০২:৬৪] © el 855 

“হে লোকসকল, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ 

থেকে উপদেশবাণী এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও 
রহমত মুসলিমদের জন্য।” [সূরা ইউনুস: ৫৭] 

5৯:2৫ اين‎ তা 5 2 80 ৩১ 92155 61) 

]٩ [الاسراء:‎ 9154 BELL 6০৬ 

“নিশ্চয় এ কুরআন প্রদর্শন করে সর্বাধিক সরল পথের দিকে এবং 


সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্যে রয়েছে 
মহা পুরস্কার ।” [সূরা বনী ইসরাঈল: ৯] 
আল্লাহ তাআলা বলেন, 


SHA ৩৬ عل لد‎ নট অর্ক عل‎ Sl GH BLA) 
ডে الديق 61452015220 ايع ليما‎ এনা 23 AES 

Us‏ © > [الكهف: ١ء‏ ؟] 
“সব প্রশংসা আল্লাহর, যিনি তাঁর বান্দার উপর কিতাব নাযিল‏ 
করেছেন এবং তাতে রাখেন নি কোনো বক্রতা। সরলরূপে, যাতে‏ 
সে তাঁর পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং‏ 
সুসংবাদ দেয়, সেসব মুমিনকে, যারা সৎকর্ম করে, নিশ্চয় তাদের‏ 
জন্য রয়েছে উত্তম প্রতিদান ৷” [সূরা কাহাফ, আয়াত ১-২]‏ 


4 چ 


[ff ৫ [البروج:‎ > © ৯১৪ CI ও © 4৩৫ ৩০ طا بل هوه‎ 
11 


“বরং এটা মহান কুরআন, লওহে মাহফুষে লিপিবদ্ধ” ١ [সূরা বুরূজ, 
আয়াত ২১-২২] 
© SEI إلا‎ ALG لا‎ © ৩৪৫৩ كِتدب‎ ও © LE 021১8 
[Ae [الواقعة: لالا؛‎ ) ৩০ ০০ ৩৪ 929৩ 
“নিশ্চয় এটা সম্মানিত কুরআন, যা আছে এক গোপন কিতাবে, যারা 
পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না, এটা 
সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ ।” [সূরা ওয়াক্কি'আ, আয়াত 
৭৭-৮০] 
এগুলো ছাড়াও আরো অনেক আয়াতে এই মহাগ্রন্থের নানা নাম ও 
গুণাবলীর কথা উল্লেখ হয়েছে, যা এর সুমহান মর্যাদা, সর্বোচ্চ 
সম্মানের প্রমাণিত হয়। কেনইবা হবে না? এর কথক হলেন স্বয়ং 
মহান আল্লাহ রাব্বুল আলামীন, যিনি গোপন ও প্রকাশ্য সব বিষয়ের 
সর্বজ্ঞানী। তিনি বলেনঃ 
من بَعْدِوء سَبَعَهُأبْحْرٍ ما‎ BL IA গেজ 5 من‎ BN واو انما فى‎ 
]© حَكِيمٌ © 4 [لقمان:‎ 556 HT BAM LK Sy 
“পৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের 
সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তাঁর বাক্যাবলী লিখে 
শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়”। [সূরা 
লোকমান, আয়াত ২৭] 
]© [الحجر:‎ » ৩১৪৮৭ ০৫৮ SMG LL 6) 


12 


“নিশ্চয় আমরা স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমরা 
নিজেই এর সংরক্ষক” [সূরা হিজর, আয়াত ৯] 
এখানে উল্লেখযোগ্য যে, কুরআনের যে সব নাম বা সিফাত রয়েছে 
তার প্রত্যেকটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আলোচনা অতিদীর্ঘ 
হওয়ার ভয় না হলে বাকী নামসমূহ বিস্তারিতভাবে এখানে আলোচনা 
করতাম। এ সম্মানিত কিতাবের সবচেয়ে বড় মহত্ব হলো এর 
সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামীন নিজেই 
নিয়েছেন। কোনো সৃষ্ট জীবের কাছে এর হিফাযতের দায়িত্ব দেননি। 
আল্লাহ তা'আলা বলেন, 

[তত এ) [البروج:‎ >» BLE لوج‎ ও © এল ৩5 % TL) 
“বরং এটা মহান কুরআন, লওহে মাহফুষে লিপিবদ্ধ” । [সূরা FT, 
আয়াত ২১-২২] 
ইবনুল কাইয়্যেম রহ.) বলেছেন: আল্লাহ তা'আলা নিন্মোক্ত আয়াতে 

[৫ এ) [البروج:‎ ) © ৯৮৬ 3৪২ INR بل‎ 
“আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই 
এর সংরক্ষক ।” [সূরা হিজর, আয়াত ৯] কুরআনের সংরক্ষণ ও 
সূরায়ে বুরুজে সংরক্ষণের জায়গা সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ 
তা'আলা কুরআনকে কোনো ধরণের সংযোজন ও বিয়োজন থেকে 
মুক্ত রেখেছেন, এর অর্থ বিকৃতি, শব্দ পরিবর্তন ও সংরক্ষণ 


করেছেন। এর হরফসমূহ সব ধরণের বাড়ানো বা কমানো থেকে 
এবং অর্থসমূহ বিকৃতি ও পরিবর্তন থেকে হেফাযত করেছেন। 
আল্লাহর কিতাব আল কুরআন সব ফিতনা ফাসাদ থেকে মুক্ত, তা 
মুমিনের নিত্যসঙ্গী, অন্তরের আলো, হৃদয়ের বসন্ত, দুঃশ্চন্তা দুর্ভাবনা 
দূরকারী। আল্লাহর কিতাব আমাদের পূর্ববর্তীদের ও পরবর্তীদের 
সংবাদদাতা, পরস্পরের মাঝে ফয়সালাকারী। তা চিরন্তন ফয়সালা, 
কোনোরূপ হাসি তামাশার জিনিস নয়। যেসব আল্লাহদ্রোহীরা তাকে 
ত্যাগ করেছে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছেন, কেউ তাকে বাদ 
দিয়ে অন্য কোথাও হিদায়াত অন্বেষণ করলে আল্লাহ তা'আলা তাকে 
পথভ্রষ্ট করেছেন, তা আল্লাহ তা'আলার শক্ত রজ্জু, প্রজ্ঞাময় 
উপদেশবাণী, সরল সঠিক পথ, যা কখনো পথভ্রষ্ট করে না, কাউকে 
দ্বিধা সংকোচে ফেলে না, উলামায়ে কিরামগণ কখনো এর মহাজ্ঞান 
বিজ্ঞান অর্জনে পরিতুষ্ট হতে পারবে না (তারা আরো বেশি বেশি 
অর্জন করতে চাইবে), অধিক উত্তর প্রদানের পরও তা পুরাতন হয় 
না। এর বিস্ময় শেষ হবার নয়, এর উপদেশ চিরত্তন। তা জ্বীন 
সম্প্রদায়কে বিরত রাখতে পারেনি যখন তারা এর তিলাওয়াত শ্রবন 
করেছিল, তখন তারা বলেছিল, 

]١ [الجن:‎ © ৩০ 625৮০) 
“আমরা (জ্বিন জাতি) বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি।” [সূরা আল 
জিন: ১] 


sz 


عن اي هْرَيْرَك أن dt‏ الله Le‏ الله عَلَيّهِ وسَلَّمَكَالَ: مَا مِنَ 8 ِن َي 
খু‏ اغيم يخ a‏ 53553155855 
265৫1934195 ও‏ 25200( 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাল্লাহ‏ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক নবীকে তাঁর‏ 
পূর্ববর্তী নবীদের প্রায় অনুরূপ মু'জিযা দেওয়া হয়েছিল। অতঃপর‏ 
লোকেরা তাঁর উপর ঈমান এনেছে। কিন্তু আমাকে যে মু'জিযা‏ 
দেওয়া হয়েছে তা হলো অহী আল কুরআন), যা আল্লাহ তা'আলা‏ 
আমার উপর নাযিল করেছেন। আমি আশা করি কিয়ামতের দিবসে‏ 
তাঁদের অনুসারীদের তুলনায় আমার অনুসারীর সংখ্যা সর্বাধিক‏ 
হবে।”'‏ 
কুরআনের শব্দ ও বর্ণনার অলৌকিকতা:‏ 
আল্লাহ তা‘আলা কুরআনের শব্দ ও বর্ণনার বিস্ময়করতা সম্পর্কে‏ 
বলেন,‏ 
ও এর ৩)‏ ریب এড‏ کل Ue‏ قارا 5053 05 LEG Alig‏ 
৫৪০১০ LES LAT 935 ৩৪ PI‏ ©{ [البقرة: ١؟]‏ 
“এতদসম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমরা‏ 
আমাদের বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা‏ 


1 বুখারী, হাদীস নং ৪৯৮১ ও মুসলিম, হাদীস নং ১৫২। 
15 


রচনা করে নিয়ে এস আর তোমাদের সেসব সাহায্যকারীদেরকে 
সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ।” 
[সূরা আল-বাকারা: ২৩] 
কুরআনের তিলাওয়াত ও পাঠের ক্ষেত্রে অলৌকিকতাঃ 

]© [القمر:‎ HL ৩৪456 5538 এ 35555) 
“আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে ١ অতএব, কোন 
চিন্তাশীল আছে কি?” [সূরা ক্কামার, আয়াত ১৭] 
আমরা উপদেশ গ্রহণ করতে পারি, 
5:17 92159218275 2 551 85,569 

[Y [يوسف:‎ ) © 59220 9৮ 4238 ৩০ 

“আমরা আপনার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি, যেমনিভাবে 
আমরা এ কুরআন আপনার নিকট অবতীর্ণ করেছি। আপনি এর 
আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলেন।” [সূরা 
ইউসুফ : ৩] 
আল্লাহ তা'আলা আরো বলেনঃ 
০৪9 02; 8385৮ 6৫ এ তথা 44 | ل لَقَد گا فى قَصَصِهِمْ عر‎ 
» © وَرَحْمَةَ 230 يُؤْمِنُونَ‎ SIS; ৪৬৪ كل‎ Less E تَصَدِيقٌ‎ 


[১১১ [يوسف:‎ 


এটা কোনো মনগড়া কথা নয়, কিন্তু যারা ঈমান আনয়ণ করে 

তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ 

রহমত ও হেদায়াত ৷” [সূরা ইউসুফ: ১১১] 

কুরআনে কারীমে আক্বীদা ও ধর্মীয় যে সব বিধিবিধান রয়েছে তার 

অলৌকিকতা: 

আর তা এ জন্য যে, যাতে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ 

তা'আলা এসম্পর্কে বলেন, 

0 ৩৯৪ الور‎ এ! 5৬1 ৩৪ الاس‎ ESS ليك‎ MIG كتدبٌ‎ আট 
]١ [ابراهيم:‎ ) 0৮১34 2A ৮০ 

“আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল 

করেছি, যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের 

করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার যোগ্য রবের নির্দেশে তাঁরই পথের 

দিকে ।” [সূরা ইবরাহীম: ১] 

© ৩0 ৬০89 وَرَحْمَة‎ ৩০৯ ৪৩৪ HI بيت‎ অত এড এস) 

[AQ [النحل:‎ 

“আমরা আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা 

প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের 

জন্যে সুসংবাদ ৷” [সূরা নাহল, আয়াত ৮৯] 

ও ধু BT এড ৬0 SST অত‏ 46 [الزمر: ؟] 


17 


“আমরা আপনার প্রতি এ কিতাব যথার্থরপে নাযিল করেছি। 
অতএব, আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন৷” [সূরা যুমার, 


আয়াত ২] 
[الانعام:‎ ) উ ৩১৪১ 555 ৮ 0৩ ঠা এ এ) 


[১০০ 
“এটি এমন একটি গ্রন্থ, যা আমরা অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, 
অতএব, তোমরা এর অনুসরণ কর এবং তার তাকওয়া অবলম্বন 
কর, যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও ।” [সূরা আন'আম, আয়াত ১৫৫] 
কুরআনে কারীমে গায়েবী বিষয় সম্পর্কে যা এসেছে সেগুলোও 
অলৌকিক। যাতে আমরা ঈমান আনি ও আত্মসমর্পন করি: আল্লাহ 
তা'আলা বলেন, 
৬6 SLE জা © HL SII ৩৪০ ال © َلك ألكتبُ لا‎ ١ 
]* 0 [البقرة:‎ ) © 35243 453501529 BLT ৩৯:০৪ 
“আলিফ লাম মীম। এ সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই। 
পথ প্রদর্শনকারী মুত্তাকীদের TTI যারা গায়েবের উপর ঈমান 
আনে, সালাত প্রতিষ্ঠা করে। আর আমরা তাদেরকে যে রিযিক দান 
করেছি তা থেকে ব্যয় করে।” [সুরা আল-বাকারাহ, আয়াত ১-৩] 
মহাগ্রন্থ আল কুরআন নবীজির নবুওয়াত লাভের শুরু থেকে 
কিয়ামত পর্যন্ত একটি স্পষ্ট নিদর্শন ও অকাট্য প্রমাণ, আল্লাহ 
তা'আলা সকল অধিকতর শুদ্ধভাষীদেরকে চ্যালেঞ্জ করছেন (এর 
18 


অনুরূপ কিছু বানাতে), বরং তিনি জীন ও ইনসান সকলকে চ্যালেঞ্জ 
করেছেন, কিন্তু সকলেই অক্ষম ও ব্যর্থ হয়েছে। আল্লাহ তা'আলা 
বলেনঃ 
SHC ا‎ ০515 Ji Hf ওঠ SY AE জা فل‎ 
[AA [الاسراء:‎ ) ৪175 ০৪65 ৩৫ وَلَوْ‎ ies 
“বলুন, যদি মানব ও জ্বিন এই কুরআনের অনুরূপ রচনা করে 
আনয়নের জন্যে জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়; 
তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে 
না।” [সুরা বনী ইসরাঈল, আয়াত ৮৮] 
আল্লাহ তা'আলা এর দ্বারা আমাদের নবীজীকে অনুগ্রহ করেছেন। 
আল্লাহ তা'আলা বলেন, 

[A [الحجر:‎ © সিএ 0509 এনা ৩5 ৩০ এ ط ولذ‎ 
“আমি আপনাকে সাতটি বার বার পঠিতব্য আয়াত এবং মহান 
কুরআন দিয়েছি।” [সুরা হিজর, আয়াত ৮৭] 
তা সরল সঠিক পথ ও বিশুদ্ধ পদ্ধতির সন্ধান দেয়, আল্লাহ তা'আলা 
বলেনঃ 

]5 [الاسراء:‎ > © 9 ৫ sh SHG SATS لإ إن‎ 
“এই কুরআন এমন পথ প্রদর্শন করে, যা সর্বাধিক সরল” [সূরা 
বনী ইসরাঈল, আয়াত ৯] 


এছাড়াও এ কিতাবের তিলাওয়াতকারীর জন্য রয়েছে অসংখ্য 
সাওয়াব ও মহাপ্রতিদান। আল্লাহ তা'আলা বলেনঃ 
25১50174350 15552 এ ও ও Sa Oy 
SAE 48255 وَيَزيدَهُم مِن‎ ESA এর © 255 أن‎ তি ৩৮ 
[৮ [فاطر: 9؟»‎ » 5৮5 
“যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে এবং আমরা 
যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন 
ব্যবসা আশা করে, যাতে কখনও লোকসান হবে না। পরিণামে 
তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দিবেন এবং নিজ 
অনুগ্রহে আরও বেশী দিবেন। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল, অতীব 
গুণগ্রাহী।” [সূরা ফাতির, আয়াত ২৯-৩০] 
3:56 85 le الله‎ Lo وعن ابن عمر -رضي الله عنهما- 6 الك‎ 
AT এ PE STA الل‎ তা اثتقئن: جل‎ উ 35 
البخاري ومسلم.‎ 781 গা DUCT 2882 25 NU آتاه الله‎ 4253 
ইবন উমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দুটি ব্যাপারে ছাড়া ঈর্ষা পোষণ করা 
যায় না। একটি হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দান 
করেছেন, সে তদনুযায়ী রাত-দিন আমল করে। আরেক ব্যক্তি হলো 


20 


যাকে আল্লাহ অর্থ-সম্পদ দান করেছেন, সে রাত-দিন তা আল্লাহর 
পথে ব্যয় করে + 


5 
শে] م‎ 


5 এত اله‎ LS ابن مسعود - رضي الله عنه- قال: قال رَسُولُ الله‎ ৩৯) 
14844954558 Ea dics كتاب الله قله به‎ ৯৪০৩৭ 
حرف وَمِيمٌ حر‎ IG حَرْفُه وڪن الف حرف‎ 
ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহ তা'আলার 
কিতাবের একটি হরফ পাঠ করবে তার জন্য একটি নেকী, আর 
একটি নেকী দশ গুণ হবে। আমি এ কথা বলব না যে, আলিফ লাম 
মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং 
মীম একটি হরফ ।”£ 
কুরআন ধারণকারী দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই সম্মানিত ও 
অগ্রগামী, 
عن عمر بن الخطاب -رضي الله عنه-: أن النبي -صل الله عليه وسلم- قال:‎ 
به آخَرِينَ‎ LEG UB 05801 SY ঞ Sp 
উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তা'আলা এ কিতাবের 


1 বুখারী, হাদীস নং ৭৫২৯, মুসলিম, হাদীস নং ৮১৫। 
£ তিরমিযী, হাদীস নং ২৯১০। 
21 


(কুরআন) দ্বারা এক সম্প্রদায়কে সম্মানিত করেন, আর অন্য 
সম্প্রদায়কে অপদস্থ করেন”! 
الله عن أن رسول الله عض الله‎ ৪০) عن آي مسعود الأتصاري البدري‎ 
(4 ES) Atl ৪০] عليه وسلم- قال: ليو‎ 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জাতির নেতৃত্ব সে 
ব্যক্তি দিবে যে আল্লাহর কিতাব অধিক পাঠ করে (আল্লাহর কিতাব 
সম্পর্কে সর্বাধিক জ্ঞাত)।”এ 
BEN EE ০০1 ০৬০০2 اكاق‎ ০০৪০ رضي اله‎ ১০৩০৩ 
৫৩4 أَوْ‎ 15৫ J 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, “ক্কারীগণই (আলিমগণ) 
উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ মজলিশে সভাসদ ও পরামর্শদাতা 
ছিলেন, চাই তারা ETT হোক কিংবা যুবক ৷” 
وَل «إلّ ِن‎ sls لَه قال رسو اله صل الله‎ GA ৬৮ عن بي‎ 
BE এ এ 5 080 ১৪০০ LIEN إكْرَامَ ذِي‎ hl ০১৩] 
الط‎ sl ذي‎ 1913 ০৫ 


1 মুসলিম, হাদীস নং ৮১৭। 
£ মুসলিম, হাদীস নং ৬৭৩। 


3 সহীহ বুখারী, হাদীস নং ৭২৮৬ 
22 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহকে যথাযথ সম্মান 
ও মর্যাদা দেওয়া হয়, যখন কেউ শুভ্র কেশধারী (বয়স্ক) মুসলিমকে 
সম্মানিত করে, অনুরূপভাবে যখন কেউ কুরআনের এমন হাফেযকে 
যে সম্মান করে, যে কুরআন নিয়ে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি কোনোটাই 
করে না। তদ্রপ যখন কেউ ন্যায়পরায়ণ ক্ষমতাশীনকে সম্মান 
প্রদর্শন করবে।”! 
عن أي موسى الأشعري عرضي الله عنه- - قال: قال رسول الله -صل الله عليه‎ 
5; ০214) 2১64 ১8018 এ ০ ৩82) وسلم-:‎ 
১৬০৩৩ الكَمْرَقِ لآ‎ ES 01581 এ ১১১৪০ এ 
3859০ 55 এব رها‎ BEI J ST ِي فر‎ 38045 
(৮১ ০০59 لها ربح‎ ০০ 2091 FES তা) চি التاق الَڍِي لا‎ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন তিলাওয়াতকারী 
মুমিনের উদাহরণ (উতরুজ্জা তথা) জান্বীর ফলের মতন, এর গন্ধ 
ও স্বাদ দু'টোই সুস্বাদু ١ আর যে মুমিন কুরআন তিলাওয়াত করে না 
তার উদাহরণ খেজুরের মত, যার সুগন্ধ না থাকলেও স্বাদ মিষ্ট। 
কুরআন তিলাওয়াতকারী মুনাফিকের উদাহরণ হলো সুগন্ধি ফুলের 


1 আবু দাউদ, হাদীস নং ৪৮৪৩। 
23 


ন্যায়, এর গন্ধ খুবই সৌরভময়, কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক 
কুরআন তিলাওয়াত করে না তার উদাহরণ হলো হানযালা (লেবু 
জাতীয় ফল) ফলের মত, তার কোনো গন্ধ নেই, আর এর স্বাদ হলো 


তিক্ত ।”£ 

আখেরাতে রয়েছে মহাপ্রতিদান। 

2১৯০) বু 5৮৪ الله‎ এ০ لله‎ ১৮ ৫:৬৬ dE ১০ 
فيه 9 عَلَيْهِ ساف له‎ ও ST) এক ai 1551 Al 


(521 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি সে সব 
ফেরেশতাদের সাথে থাকবে যারা আল্লাহর অনুগত, মর্যাদাবান ও 
লেখক | আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তার জন্য কষ্টকর 
হওয়া সত্তেও বারবার পড়ে সে ব্যক্তির জন্য রয়েছে দুটি পুরস্কার” 
২6 الله صل الله‎ ০৮০ ৬৯৮ وعن أي أمامة الباهلي -رضي الله عنه- - قَالّ:‎ 

এ চিনা $0) 80814 22‏ الْقِيَامَةِ Cai‏ لأضحابيه 
আবু উমামা আল-বাহেলী রাদিয়াল্লাহু জলির‏ 
বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে‏ 


বুখারী, হাদীস নং ৫৪২৭ ও মুসলিম, হাদীস নং ৭৯৭। 


2 মুসলিম, হাদীস নং ৭৯৮। 
24 


শুনেছি, “তোমরা কুরআন তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন 
তার তার তিলাওয়াতকারীর জন্য শাফায়াতকারী হিসেবে আসবে ।” 
কুরআন ধারণকারীগণ আখেরাতের মনজিলে অগ্াধিকারপ্রাপ্য। 
যেমন হাদীসে এসেছে, 

38 Ls de صل الله‎ BTS TEED GH HAE عَنْ جَاپر بن‎ 


Zz 
£ 


LIM GS LE‏ من ৯০1 TS‏ في کوب ৪5‏ 50 يهم اكاز ادا 
J) ন 1৮ 4৫05]‏ 881 قَدَّمَهُ في الاد 
জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,‏ 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের দু" দঃ‏ 
জনকে একই কাপড়ে (কবরে) একত্র করতেন। অতঃপর জিজ্ঞেস‏ 
করতেন, তাঁদের উভয়ের মধ্যে কে কুরআন সম্পর্কে অধিক জ্ঞাত?‏ 
দু'জনের মধ্যে এক জনের দিকে ইশারা কর হলে তাকে কবরে‏ 
আগে রাখতেন। £‏ 
কুরআন ধারণকারীর কাছে যে পরিমাণ কুরআন রয়েছে সে অনুযায়ী‏ 
জান্নাতের উচ্চ আসনে সমাসীন হবেন।‏ 
عن أبي أمامة الباهلي - رضي الله عنه- أن النبي -صل الله عليه وسلم- قال: 
৩৫ 005 805 ৮ ০০৭‏ گنت IESG CMG FF‏ 


عند آخر গা‏ 55786 


1 মুসলিম, হাদীস নং ৮০৪। 


2 বুখারী, হাদীস নং ১৩৪৩। 
25 


আবু উমামা আল-বাহেলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কুরআন বহনকারীকে 
কিয়ামতের দিনে বলা হবে তুমি কুরআন পড়তে থাক এবং উপরে 
তারলীলসহকারে তিলাওয়াত করতে ١ কেননা তোমার সর্বশেষ আসন 
হবে সেখানে তোমার আয়াত তিলাওয়াত শেষ হবে + 
নিঃসন্দেহে কুরআনের সংরক্ষণের এতো গুরুত্ব এর বিশেষ মর্যাদার 
জন্যই, কেননা এর তিলাওয়াতে রয়েছে অপরিসীম প্রতিদান। 
পূর্ববর্তী কিতাবসমূহে এ উম্মতের গুণাবলী হিসেবে উল্লেখ ছিল যে, 
আল্লাহ তা'আলা তাদের (এ উম্মতের) কিতাব মানুষের অন্তরে 
সংরক্ষিত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন, 
2০ ৩ যা 8 জে ১১২০ فى‎ ৩৩ LH بل هو‎ @ Sb 
[54 4۸ [العنكبوت:‎ 4 © SAME 3 9৬ 
“আর আপনি তো এর পূর্বে কোনো কিতাব তিলাওয়াত করেন নি 
এবং আপনার নিজের হাতে তা লিখেন নি যে, বাতিলপন্থীরা এতে 
সন্দেহ পোষণ করবে । বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের 
অন্তরে তা সুস্পষ্ট নিদর্শন । আর যালিমরা ছাড়া আমার 


1 আবু দাউদ, হাদীস নং ১৪৬৪ ও তিরমিযী, হাদীস নং ২৯১৪। 
26 


আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না।” [সূরা আল-‘আনকাবৃত, 
আয়াত ৪৮-৪৯] 

আল্লাহ তা'আলা এখানে ঘোষণা দিয়েছেন যে, তিনি এ কুরআন 
উলামাদের অন্তরে সংরক্ষিত রেখেছেন, নিন্মোক্ত হাদীসে কুদসীতে 


এর প্রমাণ মিলে, 
Bs AML ৩৩ عَلَيْكَ‎ Bh بك‎ ৮৪5 48৭ এ ৩ 


ও আপনার দ্বারা সৃষ্টিকুলকে পরীক্ষা করা এ দুণ্উদ্দেশ্যে আপনাকে 
জগতে প্রেরণ করেছি এবং আমি আপনার উপর এমন কিতাব 
নাযিল করেছি যা পানি ধুয়ে মুছে ফেলতে পারে না” *। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কুরআনের কিছুই মুখস্থ 
করেনি তাকে বিরান (ধ্বংস প্রাপ্ত) ঘরের সাথে তুলনা করেছেন। 
قال رسول الله -صل الله عليه وسلم-:‎ 20৩ عن ابن عباس -رضى الله عنهما-‎ 
.৫০১১। کی کات‎ Et ET ৩ 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার অন্তরে 
কুরআনের কিছুই নেই তা একটা বিরান (ধ্বংস প্রাপ্ত) ঘরের মত।”£ 


1 মুসলিম, হাদীস নং ২৮৬৫ | 
£ তিরমিযী, হাদীস নং ২৯১৩। 
27 


আমরা ইতিপূর্বে কুরআনের ধারণকারীর সম্মান ও মর্যাদার ব্যাপারে 
কতিপয় হাদীস উল্লেখ করেছি। 
মুসলিমের জন্য কুরআন মুখস্থ করা মুস্তাহাব, তবে ইবাদত সহীহ 
হওয়ার জন্য যে টুকু দরকার সে পরিমাণ মুখস্থ করা ফরয | 
ইবন তাইমিয়্যাহ রহ. বলেন, “পুরা কুরআন মুখস্থ করা, সব অর্থ 
বুঝা, এবং সব হাদীস জানা প্রত্যেক মুসমানের জন্য ওয়াজিব নয়। 
কিন্তু নিত্য প্রয়োজনীয় পরিমাণ হিফয করা, অর্থ বুঝা ও হাদীস 
জানা ফরয” | 
কুরআন তিলাওয়াতকারী ও হিফযকারীকে কতিপয় বিষয় গুরুত্ব 
সহকারে খেয়াল রাখা উচিত: 
প্রথমত: সে যে কাজ করছে সে কাজে একমাত্র আল্লাহর জন্যই নিষ্ঠা 
সহকারে হওয়া, তাতে দুনিয়ার কোনো স্বার্থ না থাকা, কেননা আল্লাহ 
তা'আলা বলেছেন: 
3৩8 25 ৬৪ CE وزيككها نوق نه‎ ওযা ভিলা بريد‎ ৩৫৩১ 
256 5৫ له‎ বা ও نض‎ জী এ © ৩৯:৮২ 
]15-17 [هود:‎ ) © 5456 এ 459 Cs 
“যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে, আমরা 
সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দেই এবং 
সেখানে তাদেরকে কম দেয়া হবে না। এরাই তারা, আখিরাতে 
যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই এবং তারা সেখানে যা 
28 


করে তা বরবাদ হয়ে যাবে আর তারা যা করত, তা সম্পূর্ণ বাতিল।” 
[সূরা হুদ, আয়াত ১৫-১৬] 
ওযা ৩১ ০৩6 ৩০০ 48৮ ও 4 ترد‎ I ৩০ 4৩৫ من‎ (« 
]؟٠ [الشورا:‎ ও ৮৪ مِن‎ তথা ও هر‎ UG ৬৪০৪৯ 
“যে আখিরাতের ফসল কামনা করে, আমরা তার জন্য তার ফসলে 
প্রবৃদ্ধি দান করি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে 
তা থেকে কিছু দেই এবং আখিরাতে তার জন্য কোনো অংশই 
থাকবে না”। [সুরা শূরা, আয়াত ২০] 
এল এ এল 24994 25 فيا‎ AE পু এ 3৪:৩৫ ৩৫) 
]18 [الاسراء:‎ * )155245 ৩৯১১ ৪০০০ 
“যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই, যা আমি চাই, 
যার জন্য চাই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে 
সে প্রবেশ করবে নিন্দিত, বিতাড়িত অবস্থায়”। [সুরা আল-ইসরা, 
আয়াত ১৮] 
قال:1 إِنَّ أو‎ ৮১৪৭৬ عن أبي هريرة - رضي الله عنه-: أن النبي‎ 
৪0165 85 5285 E N O 58 
৩:55 EIS ও digi ৬ ৬৪ LGU فيها؟‎ ৬০০ উ$ 
IEE এ Fotis ري ققد قيل» ؛‎ খর الڪ لان‎ 
05455551555 به‎ Gb. STAN; Ls hs 42359 
فِيهًا؟ قَالَ: تَعَلَّْتُ الل وَعَلَّمتُهُو ل أخفيك الاق قال ک2‎ ৩৭৯৩৪ 
29 


ASE IE তা ৩ pa 0) 2৩] ০০৩ AS; 
5৮4৫4654555 التي في‎ ৬৬ (৩৮5৪৮ 
gs ৫১০ ৫ 46477525555 TIRSE 
কেক থা 5৩৫ এ ৩৫ রি تير ان قري‎ ED 
د ا تيع يكيب أي‎ ৫০ 529০129৯0৩4 فَعَلْتَ‎ HS; 
ONS 
আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সর্বপ্রথম এমন এক 
ব্যক্তির ব্যাপারে ফয়সালা হবে যে শহীদ হয়েছিল। তাকে আনা হবে 
এবং তাকে যে সব নিয়ামত দেয়া হয়েছিল তাও তার সামনে পেশ 
করা হবে। সে তা চিনতে পারবে আল্লাহ তা'আলা তাকে জিজ্ঞেস 
করবেন, আমি যে সব নিয়ামত তোমাকে দিয়েছিলাম তার বিনিময়ে 
তুমি কি কাজ করেছ? সে বলবে, আমি তোমার পথে জিহাদ করে 
শহীদ হয়েছি। তিনি বলবেন: তুমি মিথ্যা বলেছ। তুমি তো এ জন্য 
জিহাদ করেছ যে, লোকেরা তোমাকে বীর-বাহাদুর বলবে । আর 
দুনিয়াতে তা বলাও হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেয়া 
হবে এবং তাকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা 
হবে। অতঃপর আরেক ব্যক্তিকে নিয়ে আসা হবে, সে ইলম অর্জন 
করেছে, তা লোকদেরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে। 
তাকে উপস্থিত করা হবে এবং তাকে দেয়া নিয়ামতের কথা তার 


30 


সামনে তুলে ধরা হবে, সে তা দেখে চিনতে পারবে তাকে জিজ্ঞেস 
করা হবে, তুমি তোমার নিয়ামতের কি সদ্ব্যবহার করেছো? সে 
বলবে, আমি ইলম অর্জন করেছি, লোকদেরকে তা শিক্ষা দিয়েছি 
এওং তোমার সন্তুষ্টির জন্য কুরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, 
তুমি মিথ্যা কথা বলছ। বরং তুমি এ উদ্দেশ্যে ইলম অর্জন করেছিলে 
যে, লোকেরা তোমাকে আলেম বা বিদ্বান বলবে, এবং কুরআন এ 
জন্যে পাঠ করেছিলে যে, তোমাকে ক্বারী বলা হবে। আর তা বলাও 
হয়েছে। অতঃপর তার সম্বন্ধে নির্দেশ দেয়া হবে এবং তাকে মুখের 
উপর উপুর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে | অতঃপর 
হয়েছে এবং নানা প্রকারের সম্পদ দেওয়া হয়েছে। তাকে দেওয়া 
সুযোগ-সুবিধাগ্ুলো তার সামনে তুলে ধরা হবে। সে তা চিনতে 
পারবে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার এ সম্পদ দ্বারা তুমি কি 
কাজ করেছ? সে বলবে, যেখানে ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে এমন 
কোনো খাত আমি বাদ আমি বাদ দেইনি বরং সেখানেই খরচ 
করেছি তোমার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। মহান আল্লাহ বলবেন, তুমি 
মিথ্যা কথা বলছ। বরং তুমি এ জন্যেই দান করেছ যে, লোকেরা 
তোমাকে দাতা বলবে । আর তা বলাও হয়েছে। অতঃপর নির্দেশ 


31 


দেয়া হবে এবং তদনুযায়ী তাকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে 
নিক্ষেপ করা হবে|” £ 
ইবন কাইয়্যেম রহ. এ হাদীস উল্লেখ করে বলেন, শায়খুল ইসলাম 
আম্বিয়াকিরামগণ যেমনিভাবে সর্বশ্রেষ্ট মানব, তেমনিভাবে তাদের 
মতো বেশ-ভূষা ধারণকারী মিথ্যাবাদিরা হলো সর্বনিকৃষ্ট মানুষ, তারা 
দাবী করে তারা তাদের অন্তর্ভুক্ত, কিন্তু বাস্তবে তারা তাদের অন্তর্ভুক্ত 
নয়। নবী রাসূলদের পরে সর্বোৎকৃষ্ট মানুষ হলো উলামা কিরাম, 
শহীদগণ, সিদ্দীকগণ ও মুখলিস বান্দাহগণ। আবার তেমনিভাবে যারা 
তাদের বেশ-ভূষা ধারণকারী মিথ্যাবাদিরা হলো নিকৃষ্ট মানুষ, তারা 
দাবী করে তারা তাদের অন্তর্ভুক্ত, কিন্তু বাস্তবে তারা তাদের অন্তর্ভুক্ত 
নয়। 
দ্বিতীয়তঃ যারা কুরআন হিফয করতে চায় তাদের উচিত বারবার 
তিলাওয়াত করা ও অনবরত তেলাওয়াত করতে থাকা; যাতে হিফয 
ঠিক থাকে ١ বান্দার সৎ নিয়্যাত থাকলে আল্লাহ তা'আলা তাকে 
হিফযের পথ সহজ করে দিবেন। আল্লাহ তা'আলা বলেছেন, 

]١7 [القمر:‎ ধ © مد كر‎ ৩2 JE SD MICS I ل‎ 
“আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, 
কোনো চিন্তাশীল আছে কি?” [সূরা ক্কামার, আয়াত ১৭] 


1 সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৫ | 
32 


তৃতীয়ত: যে ব্যক্তি কুরআনের কিছু অংশ হিফয করেছে তার উচিত 
তা নিয়মিত তিলাওয়াত করা ও স্মরণ রাখা, যাতে ভুলে না যায়। 
সালাতের মধ্যে তিলাওয়াত করে হিফয ধরে রাখা যায়, কেননা 
সালাতে কুরআনের কিছু অংশ পড়বে সে তা ভুলবে না। 
عن ابن عمر -رضي الله عنهما- قال: قال رسول الله -صل الله عليه وسلم-:‎ 
SG SLE عَاهَدَ‎ জুতা الإبل‎ 184 0০ ৬৯৩৩ 45৮ 
31০) ৩০ قَامَ‎ 199) Lie بن‎ ৯৮ ৬৪১০ وَرَادَ في‎ MELAS ৮ 
ds i إا لم‎ SHS اهار‎ ya قرا‎ 
ইবন উমর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন হিফযকারির উদাহরণ হলো 
পা বাঁধা উটের মত, যদি এর মালিক এটির প্রতি লক্ষ্য রাখে তাহলে 
ধরে রাখতে পারে। আর যদি তার বাঁধন খুলে দেয় তাহলে সেটি 
ছাড়া পেয়ে চলে যায় ৷” 
ইমাম মুসলিম তার রেওয়ায়েতে আরো সংযোগ করেছে, “কুরআনের 
হাফেয যদি রাতে ও দিনে কুরআন পড়ে তাহলে তা স্মরণে থাকে, 
আর যদি তা নিয়ে তা দাঁড়ায় তবে ভুলে যায় 77 
চতুর্থত: পরস্পর তিলাওয়াত করা কুরআন হিফযে খুবই সাহায্য 
করে। জিবরাঈল আলাইহিস সালাম প্রতি বছর একবার রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে পরস্পর কুরআন 


1 বুখারী, ৫০৩১, মুসলিম ৭৮৯। 
33 


তিলাওয়াত শুনাতেন। তবে রাসূলের মৃত্যুর বছর দু'বার শুনিয়েছেন। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরে কুরআন শোনানোর 
ফযিলত সম্পর্কে বলেছেন: 
4555 SSIES الله‎ এ ST MSS bs ৩৩ ৪ «وْمَا اجْتَمَعَ‎ 
الله‎ 54554০০5১85 88০) 85 عَلَيْهم السکيتَه‎ SIF) 
عا‎ 253 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোনো এক 
দল লোক আল্লাহর ঘরে একত্রিত হয়ে কুরআন তিলাওয়াত করে ও 
পরস্পরে শোনায়, তখন তাদের উপর আল্লাহর প্রশান্তি নাযিল হয়, 
আল্লহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, ফেরেশতাগণ তাদেরকে 
ঘিরে রাখেন এবং আল্লাহ তাঁর নিকট যারা আছেন তাদের সাথে 
তিনি তাদেরকে স্মরণ FCA 
পঞ্চমত: আল্লাহর কিতাব হতে মুসলিমের গাফিল হওয়া উচিত নয়। 
তিলাওয়াত করে খতম করা উচিত। সালাফগণের অভ্যাস ছিল 
কুরআন খতম করা। তাদের কেউ কেউ TAT এক খতম 
করতেন, কেউ আবার মাসে এক খতম করতেন, আবার কেউ দশ 
দিনে, আট দিনে খতম করতেন। অধিকাংশে সাত দিনে খতম 
করতেন, আবার কেউ এর চেয়ে কম সময়েও খতম করতেন। 


1 মুসলিম, হাদীস নং ২৬৯৯। 
34 


উত্তম হলো সাত দিনে খতম করা, কেননা তা এক দল সাহাবীদের 
থেকে প্রমাণিত, যেহেতু তারা কুরআনকে সাত RT ভাগ 
করেছেন। প্রতিদিন এক হিযব পরিমাণ পড়তেন। 
০৫৫ الله عاج ويل‎ ৩ الله‎ ১৯: ৩৬০০৩ عن أوس بن حذيفة قال:‎ 
SI; 4785 3519 وَتِسْمٌ‎ EG UG لات‎ MIE STA S254 
৯9] وَحِرْبُ‎ ৪০৯৪ 
আউস ইবন হুযাইফা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
কুরআনকে ভাগ করে তিলাওয়াত করেছেন? তারা বললেন, তিন, 
পাঁচ, সাত, নয়, এগারো, তেরো এবং হিযবে মুফাসসল একত্রে | 
হিষবে মুফাসসল হলো সূরায়ে ক্কাফ থেকে কুরআনের শেষ পর্যন্ত 
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন আমর 
ইবন ‘আস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেছেন, 
Syn الله صل الله 556 َم‎ ০৮5 بن عَمْرِو قَالَ: ال‎ ৮৪৩৪ 
OK وَلاً رذ على‎ Ex S30 فو حى قَالّ:‎ ২1914031859 
“তুমি মাসে একবার কুরআন খুতম কর। আমি বললাম, আমি 
আরো বেশি পড়ার শক্তি রাখি। তিনি বললেন, তাহলে সাত দিনে 
খতম কর এর চেয়ে বেশি পড়োনা।£ 


1 আবু দাউদ, হাদীস নং ১৩৯৩। 


2 বুখারী, হাদীস নং ৫০৫৪। 
35 


আর যে ব্যক্তি তিন দিনের কমে কুরআন খতম করে সাধারণত সে 
এতে তাড়াহুড়া করে, পঠিত আয়াতের অর্থ বুঝে না। একজন 
মুসলিমের এ কাজ করা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন: 
১58 বা খু قال رَسُول الله صل الله‎ ৬০০১৪ ও HAF عڻ‎ 
১১৫ ِن‎ Ha TA 
আব্দুল্লাহ ইবন আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তিন 
দিনের কমে কুরআন খতম করে সে তা বুঝতে পারে না।” ! 
অতঃএব, সুন্নত হলো কমপক্ষে তিন দিনে কুরআন খতম করা। 
বুঝ সম্পন্ন, দ্রুত পড়তে পারে এবং অল্প TEI এ ধরণের লোক 
তার চেয়ে কম দক্ষ লোকের চেয়ে বেশী দ্রুত পড়তে পারে। পূর্ববর্তী 
উলামা কিরামগণ রাতের প্রথমভাগে বা দিনের প্রথম প্রহরে কুরআন 
খতম করা মুস্তাহাব বলেছেন। কেননা যে ব্যক্তি রাতে কুরআন খতম 
আর যে দিনের বেলায় খতম করে তার জন্য সন্ধ্যা পর্যন্ত দো'আ 
করতে থাকেন। 


1 আবু দাউদ, হাদীস নং ১৩৯৪। 
36 


এ মতটি সাদ ইবন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
মাওকুফ সূত্রে বর্ণিত রয়েছে। ইমাম দারাক্ুতনী একে হাসান 
বলেছেন।”! 
ষষ্ঠত: মুসলিমের উচিত সে যা পড়ে তা বুঝার চেষ্টা করা, যাতে সে 
যা পড়ে তা বুঝে নিতে পারে আর এতে তার গভীর জ্ঞান ও ونع‎ 
অর্জন হবে। কেননা তিলাওয়াতের মূল উদ্দেশ্য শুধু তিলাওয়াত 
করাই না, কেননা শুধু তিলাওয়াত আহলে কিতাবিদের সাথে সাদৃশ্য 
রাখে, যাদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেছেন, 
آلكتاب 35982789005 [البقرة:‎ ৩১৫ ২৩৯5) 
[YA 

“আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা কেবল তিলাওয়াত ছাড়া 
কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে 
থাকে ৷” [সূরা আল-বাকারাহ, আয়াত ৭৮] 
অর্থাৎ তারা কুরআন পড়ে, কিন্তু এতে কি রয়েছে তার কিছুই জানে না। 
অথচ আল্লাহ তা'আলা গভীর চিন্তা-ভাবনা ও বুঝে শুনে কুরআন 
তিলাওয়াতের ব্যাপারে কুরআনের বিভিন্ন স্থানে নির্দেশ দিয়েছেন। 
আল্লাহ তা'আলা বলেন: 

( إا رة AT E56 U3‏ تَعْقِلُونَ © ) [يوسف: ؟] 


* সুনানে দারাকুতনী, হাদীস নং ৩৪৮৬। 
37 


“নিশ্চয় আমরা একে আরবী কুরআনরূপে নাযিল করেছি; যাতে 
তোমরা বুঝতে পার”। [সূরা ইউসুফ, আয়াত ২] 
তিনি আরো বলেছেন: 
» © ৩1405454505 0 পরল ও এ এও) 
[৭৭:০০] 
“আমি আপনার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে 
তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে 
বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।” [সূরা ছোয়াদ, আয়াত ২৯] 
আল্লাহ অন্য আয়াতে বলেছেন: 
[تحمد: ؛؟]‎ ৩5৮37 SAT S555 ألا‎ 9 
“তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি 
তাদের অন্তরসমূহে তালা রয়েছে?” [সূরা মুহাম্মদ, আয়াত ২৪] 
তিনি আরো বলেছেন: 
[المؤمنون:‎ ও SIN A: SIL جَاءَهُم‎ পাও? 
[7% 
“তারা কি এ বাণী সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের 
কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে 
আসেনি?” [সূরা আল-মু’মিনুন, আয়াত ৬৮] 
[কুরআনের তাফসীর বা ব্যাখ্যা] 


38 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে 
কুরআনের শব্দ বলে দিয়েছেন সেভাবে অর্থও বর্ণনা করেছেন। 
আল্লাহ তা'আলা বলেন, 
[5৮০০] 4 08217 ৩ ০০৫ HY لإ‎ 

“যাতে আপনি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারেন, যা তাদের 
প্রতি নাযিল হয়েছে” ١ [সূরা আন-নাহল, আয়াত 88] 
এমনিভাবে তাবে'য়ীগণ সাহাবীগণ থেকে কুরআন গ্রহণ করেছেন। 
মুজাহিদ (রহ.) বলেছেন, আমি ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 
থেমেছি ও তা সম্পর্কে জিজ্ঞেস করেছি। এজন্যই ছাওরী (রহ.) 
বলেছেন, মুজাহিদের বর্ণনায় কোনো তাফসীর হলে সঠিক হওয়ার 
জন্য তা যথেষ্ট। এখানে উদ্দেশ্য হলো: আল্লাহর কালামের অর্থ 
বিদ্যমান ও জানা আছে, আলহামদুলিল্লাহ, অধিকাংশ তাফসীরই 
লিখিত ও সর্বত্রে পাওয়া যায়। কুরআনের সবচেয়ে বড় তাফসীর বা 
ব্যাখ্যা হলো সেটা যা কুরআন দিয়েই করা হয়, কেননা এটা 
সৰ্বজনস্বীকৃত যে, কুরআন একটি সাদৃশ্যপূর্ণ কিতাব, যা বারবার 
তিলাওয়াত করা হয়। আল্লাহ তা'আলা বলেন, 

ও)‏ أَحْمَنَ آلحييثِ ও‏ 36555 © ) [الزمر: *؟] 
“আল্লাহ নাযিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব (আল‏ 
কুরআন), যা বারবার আবৃত্তি করা হয়” [সূরা যুমার, আয়াত ২৩]‏ 


39 


এ আয়াতের উদ্দেশ্য হলো, কুরআনের এক আয়াত অন্য আয়াতের 
সাদৃশ, এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে, একটি ঘটনা এক 
স্থানে উল্লেখ হলে অন্য স্থানে ব্যাখ্যা করে থাকে তা কুরআনে স্পষ্ট 
(আলহামদুলিল্লাহ)। আল্লাহর তা'আলার বাণী অধিক স্পষ্ট ও তা 
উদ্দিষ্ট অর্থে অধিক ইঙ্গিতবহ; কারণ আল্লাহ তা'আলা নিজেই তা 
বলেছেন, আর তিনিই অধিক জ্ঞাত তাঁর কথার উদ্দিষ্ট অর্থ সম্পর্কে | 
সালাফে সালেহীন এ ধরনের (অর্থাৎ কুরআন দিয়ে কুরআনের) 
তাফসীরের উপর বেশী গুরুত্ব দিয়েছেন। এর উদাহরণ অনেক, 
গণনা করে শেষ করা যাবে না। 

দ্বারা কুরআনের তাফসীর ١ কেননা আল্লাহর পরে আল্লাহর কালাম 
সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশী কেউ 
জানে না। তাঁর উপর কুরআন নাযিল হয়েছে, আল্লাহ তাকে মানুষের 
কাছে তা বর্ণনা করতে আদেশ করেছেন। 

এর পরে সাহাবীদের কথা, যেহেতু তারা কুরআন নাযিলের যুগে বাস 
করেছেন, রাসূলের থেকে সরাসরি কুরআন নিয়েছেন। 

এর পরে তাবেয়ী ইমামগণের ব্যাখ্যা | 

অতঃপর অন্যান্য তাফসীরকারকদের ব্যাখ্যা যা কুরআন, হাদীস, 
সাহাবীদের মতের বেশী কাছাকাছি হয়। 


40 


আর যদি এ ব্যাপারে তাদের কথা পাওয়া না যায় তবে আরবী 
ভাষার উপযুক্ত অর্থের অধিক কাছাকাছি অর্থ গ্রহণ করা হবে। 
মধ্যে যারা ইজতিহাদ ও ইস্তিস্বাতের পদ্ধতি গ্রহণ করেন, তাদের 
মতটি যদি বিশুদ্ধ হয় তবে তাদের জন্য রয়েছে দু'টি সাওয়াব ١ আর 
ইজতিহাদে ভুল হলে একটি সাওয়াব | 
এখানে একটি বিষয় সতর্ক করা দরকার যে, মুসলিম ব্যক্তিকে ইলম 
ব্যতিত আল্লাহর কালাম ব্যাখ্যা করা থেকে বিরত থাকা উচিত। 
অতঃএব না জেনে তার বলা জায়েয নেই যে, এ আয়াতের তাফসীর 
এরকম ١ কেননা তা মহাপাপ, আল্লাহর ব্যাপারে না জেনে মিথ্যাচার, 
আর আল্লাহ তা'আলা তা হারাম করেছেন: 
SAS এন BY 55 UG 555 ৩০৪৮০ GS حرم‎ IBY 
© تَعلَمُونَ‎ 35404 355 of CEL ما لم برل ہو‎ ALLS EG 
[ry [الاعراف:‎ ) 
“বলুন, ‘আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ- যা প্রকাশ 
পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমালজ্ঘন 
এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ 
কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর উাপরে এমন কিছু 
বলা যা তোমরা জান না।” [সূরা আল-আ'রাফ, আয়াত ৩৩] 


41 


কুরআন শিক্ষা করা ও শিক্ষা দেয়া উম্মতের উপর ফরযে কিফায়া। 
আর যে ব্যক্তি এ কাজে সম্পৃক্ত রয়েছে সে এ উম্মতের সবচেয়ে 
উত্তম ব্যক্তি। 
১০৫৫০১৭4305 الله عَلَيْهِ‎ ৫৩ رضي الله عَنْهُه عن‎ ৩০৬০ ৬৪ 
42255 002 25 
উসমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম এ ব্যক্তি যে নিজে 
কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়”।! 
সপ্তমত: যে কুরআন শিক্ষা করেছে তার উচিত সে অনুযায়ী আমল 
করা, কেননা তা হলো ইলমের ফলাফল, আসমানী কিতাব নাযিল ও 
নবী রাসূলদের প্রেরণ এ উদ্দেশ্যেই । আমল ছাড়া ইলমের কোনো 
ফায়েদা নেই; বরং ক্ষতিকর আলী ইবন আবী তালিব রাদিয়াল্লাহু 
'আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, “ইলম বা জ্ঞান সেটা অনুযায়ী 
আমল বা কাজ করাকে হাতছানি দিয়ে ডাকে; যদি কেউ সে ডাকে 
সাড়া দেয় তো সে ইলম অবশিষ্ট থাকে, নতুব সে ইলম চলে যায়”। 
যে ব্যক্তি আল্লাহর কিতাবের ইলম অর্জন করল কিন্তু সে অনুযায়ী 
আমল করল না তার সম্পর্কে আল্লাহ তা'আলা আমাদেরকে 
জানিয়েছেন এবং তার উদাহরণ নিকৃষ্টভাবে দিয়েছেন, যাতে অন্যরা 
এরূপ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন, 


` বুখারী, হাদীস নং ৫০২৭। 
42 


LEAT LEU Ge ELS 05 এ ও তি এট‏ فَكانَ مِنَ 


AED 85 Ef NT IDEAS ও আও 35 © Sy 
Sil يزيت فلك 05 القن‎ ৫ إن لتيل غلك ينث ار‎ জা 9৫ 
[47 ۷١ [الاعراف:‎ © SE کا او ای اا لَعَلَّهُمْ‎ 
“আর আপনি তাদের উপর সে ব্যক্তির সংবাদ পাঠ কর, যাকে 
আমরা আমাদের আয়াতসমূহ দিয়েছিলাম ١ অতঃপর সে তা হতে 
বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শয়তান তার পেছনে লেগেছিল ফলে 
সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। আর আমি ইচ্ছা করলে 
উক্ত নিদর্শনাবলীর মাধ্যমে তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু 
সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ 
করেছে। সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের মত। যদি তার উপর 
বোঝা চাপিয়ে দাও তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে অথবা যদি 
তাকে ছেড়ে দাও তাহলেও সে জিহবা বের করে হাঁপাবে। এটি হচ্ছে 
সে কওমের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহ মিথ্যারোপ করেছে। 
অতএব তুমি কাহিনী বর্ণনা কর, যাতে তারা চিন্তা করে।” [সূরা 
আল-আ'“রাফ, আয়াত ১৭৫-১৭৬] 
অনুরূপভাবে আল্লাহ তা'আলা ইয়াহুদীদের সম্পর্কে বলেছেন, 
০৪ BU LED FS يلوا‎ TE ভা সির জী مكل‎ ( 
€ © TB এ لا‎ ক أله‎ ৩3৪ ওক চা مكل‎ 
[০:৪1] 
43 


“যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল তারপর তারা তা 
বহন করেনি, তারা গাধার মত! যে বহু কিতাবের বোঝা বহন করে। 
সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহ 
মিথ্যারোপ করে ١ আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন 
না”। [সূরা আল্-জুমু"আ, আয়াত ৫] 
অন্যদিকে আল্লাহ তা'আলা আহলে কিতাবের এক দলের প্রশং 
করেছেন, কেননা তারা কিতাব অনুযায়ী আমল করত। আল্লাহ 
বলেন, 

[১৭১ [البقرة:‎ 
“যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা তা পাঠ করে যথার্থভাবে। 
তারাই তার প্রতি ঈমান আনে” ١ [সূরা আল-বাকারাহ্‌, আয়াত ১২১] 
অর্থাৎ তারা আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম মনে করতেন, 
আর হালালকে হালাল মনে করতেন। আর তারা আল্লাহর বিধানের 
বিকৃতি করত না। 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহু বলেছেন, এ উম্মতের যে ব্যক্তি 
কুরআন অনুযায়ী আমল করবে না তার বিরুদ্ধে কুরআন দলিল 
হিসেবে দাঁড়াবে” ١ 


44 


আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 
এ সব লোকদের সংবাদ দিয়েছেন যারা বেশী বেশী নামায রোযা ও 
তিলাওয়াত করত, অথচ তাদের শেষ পরিণতি খুবই মারাত্মক ছিল। 
هل الله‎ 481 65: ৬৮০০৪ ا‎ AE ও ৩৮ ا ی‎ ৯৯০ 3৩০ 
৭9৩০ مَعَ‎ ৩9৩০ 3০82 فِيِكُمْ قوم‎ El শি عَلَيْهِ‎ 
2৩ 3 ৩90 ৩১০ وَعَمَلَكُمْ مَعَ عَمَلِهِمْ‎ oils ৩০০ 
১৩৩০০ ET এ ৩2621 كما يَمْرْقُ‎ pl ৩৩১৯০৪৭৯৯৩০ 
EE SH 9৩ AD ৪2535 EE يَرَى‎ 9৩ CID وَيَنْظرُ في‎ ৭৪5 ری‎ 

(৩৯0 في‎ ৩9 
আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ 
ভবিষ্যতে এমন সব লোকের আগমন ঘটবে, যাদের সালাতের 
তুলনায় তোমাদের সালাতকে, তাদের রোযার তুলনায় তোমাদের 
রোযাকে এবং তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ 
মনে করবে। তারা কুরআন পাঠ করবে; কিন্তু তা তাদের কণ্ঠনালীর 
নিচে প্রবেশ করবে না (অর্থাৎ অন্তরে প্রবেশ করবে না এবং তা 
লোক দেখানো হবে)। এরা দ্বীন (ইসলাম) থেকে এমনভাবে বেরিয়ে 
যাবে যেমনভাবে নিক্ষিপ্ত তীর ধনুক থেকে বেরিয়ে যায়। আর অন্য 
শিকারী সেই তীরের অগ্রভাগ পরীক্ষা করে দেখতে পায়, তাতে 
কোনো চিহ্ন নেই। সে তীরের ফলার পার্শদেশদ্ধয়েও নজর করে 


45 


অথচ সেখানে কিছু দেখতে পায় না। অবশেষে এ ব্যক্তি কোনো কিছু 
পাওয়ার জন্য তীরের নিম্নভাগে সন্দেহ পোষণ করে” ।! 
সালফে সালেহীন সাহাবাগণের অভ্যাস ছিল, তারা কুরআন হিফযের 
চেয়ে যতটুকু শিক্ষা করেছে সে অনুযায়ী আমল করতে বেশী উৎসাহী 
ছিল। আবু আব্দুর রহমান আস-সুলামী (রহ.) বলেছেন, আমাদেরকে 
সে সব সাহাবারা বর্ণনা করেছেন যারা আমাদেরকে কুরআন 
শিখিয়েছেন, যেমন উসমান ইবন আফফান, আব্দুল্লাহ ইবন মাসউদ 
প্রভৃতি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দশটি 
আয়াত শিখলে যতক্ষণ না এর সব ইলম ও আমল শেষ না হতো 
ততক্ষণ সামনে এগুতেন না। তারা বলেছেন: এভাবে আমরা ইলম 
ও আমল উভয়সহকারে কুরআন শিখেছি। 
ইমাম আহমদ তার মুসনাদে এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন, 
الله‎ ০ ভে ৩০৬০০ ৬৫ ৫58 گان‎ ১০৩৫০ NINE ڪن‎ 
7১525 se من رَسُولٍ الله صل الله‎ 3৯5 96৮ ৭55 عَلَيْهِ‎ 
cl 88586580454 ف العقر‎ BATH آَيَاتِ‎ 
وَالْعَمَلَ‎ 2 CS وَالْعَمَلِ قَالُوا:‎ 
আবু আব্দুর রহমান (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন: আমাদেরকে 
সাহাবীদের সে সব কারীগণ বর্ণানা করেছেন যারা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের থেকে কুরআন পড়েছেন। তারা রাসূল 


1 বুখারী, হাদীস নং ৫০৫৮। 
46 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দশটি আয়াত পড়ে নিতেন, 
যতক্ষণ সে সব আয়াতের উপর আমল না হতো ততক্ষণ অন্য দশ 
আয়াত নিতেন না। তারা বলতেন, এভাবে আমরা ইলম ও আমল 
শিখেছি। + 

এজন্যই তারা একটি সূরা হিফয করতে দীর্ঘ দিন অতিবাহিত 
করতেন। আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, কোনো ব্যক্তি সূরা 
বাকারা ও আলে-ইমরান পড়লে তা আমাদের কাছে অনেক বড় মনে 
হতো। 

মুয়ান্তায়ে মালেকে এসেছে, ইমাম মালেকের কাছে সংবাদ পৌঁছেছে 
যে, আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু “আনহু সূরা বাকারা আট বছর 
ধরে শিক্ষা করেছেন।£ 

এভাবেই আমরা দেখি যে, সাহাবীদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল 
আল্লাহর কিতাব অর্থসহকারে চিন্তাভাবনা ও আমলের মাধ্যমে শিক্ষা 
করা, শুধু শব্দ হিফয করা তাদের লক্ষ্য ছিল না। 

অষ্টমত: মুসলিমের কুরআন পরিত্যাগ করা উচিত নয়। আল্লাহ 
তা'আলা বলেন, 


[৫৭:০5] )@ مَهْجُورَا‎ 94520155 LIE GB LSI IAM IG 


1 মুসনাদে আহমাদ, হাদীস নং ২৩৪৮২ 
2 মুয়াত্তা মালেক, হাদীস নং ২৩৮। 
47 


“আর রাসূল বলবে, “হে আমার রব, নিশ্চয় আমার কওম এ 
কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।” [সূরা আল-ফুরকান, আয়াত 
২৯] 

ইবন কাইয়্যেম (রহ.) কুরআন পরিত্যাগ করার কয়েকটি প্রকার 
উল্লেখ করেছেন, তাহলো: 

প্রথম: কুরআন শ্রবণ থেকে বিরত থাকা, এর উপর ঈমান না আনা 
ও এতে মনোযোগ না দেয়া। 

দ্বিতীয়: এর আমল ত্যাগ করা, এর হালাল-হারাম অনুযায়ী আমল না 
করা, যদিও তা পড়া ও ঈমান আনা হয়। 

তৃতীয়: দ্বীনের মূল ও শাখা প্রশাখায় এর বিধান বর্জন করা, অনুরূপ 
এ বিশ্বাস করা যে, তা দ্বারা ইলমে ইয়াকীন তথা দৃঢ় জ্ঞান অর্জিত 
হয় না, এর দলীল শব্দগত; যা দ্বারা দৃঢ় জ্ঞান লাভ হয় না, এরূপ 
মনে করা। 

চতুর্থ: এর গভীর চিন্তা-ভাবনা, অনুধাবন ও আল্লাহর 558 অর্থ 
জানার প্রচেষ্টা থেকে বিরত থাকা। 

পঞ্চম: অন্তরের সব রোগ-ব্যাধি ও এর নিরাময় হিসেবে কুরআনকে 
গ্রহণ না করা ফলে কুরআন ছাড়া অন্যত্রে এ সব রোগের নিরাময় 
খোঁজা, এর দ্বারা নিরাময় না খোঁজা ١ এ সব কিছুই আল্লাহর নিন্মোক্ত 
বাণীর অন্তর্ভূক্ত: 


48 


)0 ليسول LA SEAN IK LIE ৬% 61 ০5৫‏ © 4 [الفرقان: 
[৭‏ 

“আর রাসূল বলবে, ‘হে আমার রব, নিশ্চয় আমার FEN এ 

কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।” [সূরা আল-ফুরকান, আয়াত 

২৯] 

যদিও উপরোক্ত পরিত্যাগের প্রকারসমূহের মধ্যে কোনো কোনোটি 

অপরটির চেয়ে মারাত্মক | 


[কুরআন তেলাওয়াতের আদাব] 
কুরআন তিলাওয়াতকারীর জন্য কতিপয় নিয়ম কানুন তথা শিষ্টাচার 
রয়েছে, যা তিলাওয়াতের সময় বাস্তবায়ন করা উচিত। সেগুলো 
হলো: 

প্রথমত: আল্লাহর কালামের সম্মানে এর তিলাওয়াত সময় সর্বোত্তম 
অবস্থায় থাকা উচিত, পাক-পবিভ্র, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিলাওয়াত 
করা। পবিত্র অবস্থায় তিলাওয়াত করা মুস্তাহাব ١ অপবিভ্রাবস্থায় (যার 
গোসল ফরয নয়) তিলাওয়াত করতে অসুবিধে নেই। কেননা একদা 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে মুখমণ্ডল 
ধৌত করলেন এবং আলে-ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত 
করেন, তিনি অযু করেন নি। 

তাছাড়া উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু “আনহু থেকে এসেছে, তিনি 


49 


J STEEL hs ES Bett CAD TASH کان في قوم وهم‎ 
MRL تقال‎ tid BES MANN لقي نيا أبد اقيق‎ 
بهذا أُمُسَيْلِمَةًا‎ এও 
একবার একদল লোকের মাঝে ছিলেন, তারা কুরআন তিলাওয়াত 
করছিলো, অতঃপর তিনি ATE গেলেন, সেখান থেকে ফিরে 
কুরআন তিলাওয়াত করতে লাগলেন। এক ব্যক্তি তাকে বললেন: হে 
আমীরুল TAI! আপনি অযু না করে কুরআন তিলাওয়াত 
করছেন? তিনি তাকে বললেন: কে তোমাকে এ ফতওয়া দিয়েছে? 
মুসাইলামা কি একথা বলেছে?! + 
ইবন আব্দুল বার বলেন: এ হাদীস থেকে বুঝা যায়, অযু ছাড়া 
কুরআন তিলাওয়াত করা জায়েয, যদি জুনুবী (গভীর অপবিত্রতা বা 
ফরয গোসলের অবস্থা) না হয়। অতি অল্প সংখ্যক ব্যতীত প্রায় সব 
সম্মানিত আলেম এ মত পোষণ করেন। সালাফে সালেহীন 
সাহাবীদের মধ্যে উমর রাদিয়াল্লাহু “আনহু এ মতের পৃষ্ঠপোষক, আর 
এটাই আমাদের জন্য যথেষ্ট। 
অযু বিহীন কুরআন তিলাওয়াত জায়েষের ব্যাপারে ইমাম নববী ও 
ইবন তাইমিয়াহ (রহ.) ইজমা উল্লেখ করেছেন। আর অপবিত্র (যার 
গোসল ফরয সে) ব্যক্তির জন্য গোসল করা ব্যতীত তিলাওয়াত করা 
জায়েয নেই। কেননা আলী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, 


1 মুয়াত্তা মালেক, হাদীস নং ৪৭০। 
50 


ETA عَنْ‎ ২ الا‎ ডি ale الله‎ Lo الي‎ ৩6 ৪ ৬০ 
إا أن يَكُونَ جنب‎ 
তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুনুবী ছাড়া 
কোনো কিছু কুরআন তিলাওয়াত থেকে বিরত রাখতো না” | 
এ ব্যাপারে অনেক হাদীস আছে, একটি অন্যটিকে শক্তিশালী করে। 
অধিকাংশ ফিকহবিদ এ মত পোষণ করেন। এমনকি ইবন আব্দুল 
বার (রহ.) বলেছেন, “দাউদ যাহেরী জুনুবী অবস্থায় কুরআন 
তিলাওয়াত জায়েয বলে উলামা কিরামদের দল থেকে বেরিয়ে 
গেছেন” | 
জায়েয, কেননা তাদেরকে নিষেধ করার ব্যাপারে কোনো হাদীস 
আসেনি। অন্যদিকে জুনুবীর উপর কিয়াস করা সহীহ নয়, কেননা 
হায়েষের অপবিভ্রতা সাধারণত দীর্ঘস্থায়ী হয়, আর এ সময়ে তার 
জন্য কুরআন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, পক্ষান্তরে জুনুবীর 
অপবিভ্রতা স্বল্প মেয়াদী, যখন খুশী গোসল করে পবিত্র হওয়া যায়। 
আর কুরআন স্পর্শের ব্যাপারে কথা হলো, ছোট বড় উভয় প্রকার 
অপবিভ্রাবস্থায় ধরা যাবে না। কেননা আল্লাহ তা'আলা বলেছেন, 
[vA [الواقعة:‎ 9 5১৮] LGN) 
“কেউ তা স্পর্শ করবে না পবিভ্রগণ ছাড়া”। (সুরা আল-ওয়াকি'আ, 
আয়াত ৭৯) 


51 


এছাড়া 'আমর ইবন হাযাম এর কিতাবে লিখা ছিল: 
25915721521 
“পবিত্র অবস্থা ছাড়া কুরআন স্পর্শ করবে না”। ইবন আব্দুল বার 
রহ. বলেন, ‘আমর ইবন হাযাম এর কিতাব উলামায়ে কিরামগণ 
গ্রহণ করেছেন ও সে অনুযায়ী আমল করেন। তা তাদের নিকট 
প্রসিদ্ধ ও সুস্পষ্ট যা এক সনদে মুস্তাসিল। অতঃপর তিনি বলেছেন, 
“ফকীহগণ একমত যে, পবিত্রগণ ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে 
না”। * 
দ্বিতীয়: কুরআন তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়া মুস্তাহাব 
কেননা আল্লাহ তা'আলা বলেছেন: 
[Aj ৪ ৯০০৪৭ مِنَ‎ BULL 5 এ 9) 
“সুতরাং যখন তুমি কুরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত 
শয়তান হতে পানাহ চাও” [সূরা নাহল, আয়াত ৯৮] 
من الشيطان الرجيم‎ ১৬ أعوذ‎ পড়া, কেউ কেউ আবার أعوذ بالله السميع‎ 
العليم من الشيطان الرجيم‎ পড়েন। উভয়টিই সহীহ। 
তৃতীয়ত: তিলাওয়াতকারীকে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির 
রহমানির রাহীম পড়া, সূরায়ে তাওবা ছাড়া। কেননা বিসমিল্লাহ 
কুরআনের আয়াত, যা দু'সুরার মাঝে পার্থক্য করতে এসেছে। 


: আল-ইস্তিযকার (৮/১০)। 
52 


সাহাবীগণ থেকে সুরা তাওবা ব্যতীত অন্যান্য সুরার শুরুতে 
বিসমিল্লাহ পড়া সাব্যস্ত আছে। 

চতুর্থত: পাঠককে ধীরে ধীরে সাবলীল, তারতীলসহকারে চিন্তাভাবনা 
করে কুরআন তিলাওয়াত করা উচিত। আল্লাহ তা'আলা বলেন, 


[5 
“আর কুরআন, আমরা তা নাযিল করেছি কিছু কিছু করে, যেন তুমি 
তা মানুষের কাছে পাঠ করতে পার ধীরে ধীরে; আর আমরা তা 
নাযিল করেছি পর্যায়ক্রমে” ١ [সূরা বনী ইসরাঈল, আয়াত ১০৬] 
َناَك١ [القيامة: 017 قَالَ:‎ 39405 BEL 3455 864 ৪০০৩৬ ن ابن‎ 
رك به لسا‎ ৩৪ Gh bjs এ رل‎ গু SS পুত الله‎ Lo الي‎ 
05590 ৪৮৬৪] علا خنع‎ 6) ৬0 يدا [القيامة:‎ এ ও 
[القيامة:‎ (ডা ৪৩ 83519) قشر‎ Tks এ)০০ ৬৫০৪ ৬5৬ 
০৮০১ এর ৩10৭ [القيامة:‎ বে Cle SH (১৪5৬ نا قال اندلق‎ 
IES US 85 CAS فَإِذَا‎ Sl hrs এ SES 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে নিন্মোক্ত আয়াতের ব্যাখ্যায় 
এসেছে: 
[MEAN ) ০১491 بء لِسَائَكَ‎ 2 ১ 


53 


“কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে 
দ্রুত আন্দোলিত করো না”। [সূরা কিয়ামাহ, আয়াত ১৬] তিনি 
বলেন: জিবরীল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ওপর ওহী নাযিল করতেন তিনি তা আয়াত্ত করার 
জন্য জিহ্বা ও ঠোঁট নাড়তেন। এটা তাঁর জন্য খুবই কষ্টকর হয়ে 
পড়ত। তাঁর অবস্থা থেকেই এটা প্রতিভাত হত। এর পরিপ্রেক্ষিতে 
আল্লাহ তা'আলা নাযিল করলেন: “কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার 
উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না।”। [সূরা 
কিয়ামাহ, আয়াত ১৬] অর্থাৎ এটা তোমার অন্তরে পুঞ্জিভূত করে 
দেওয়া এবং পড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব । অতএব আমরা যখন 
তা পাঠ করতে থাকি তখন তুমি তা মনোযোগ দিয়ে শুনতে থাক। 
অর্থাৎ এই ওহী আমরাই নাযিল করছি, তুমি তা মনোনিবেশ 
সহকারে শুনো। এর তাৎপর্য বুঝিয়ে দেয়া আমাদেরই দায়িত্ব, অর্থাৎ 
তোমার মুখ দিয়ে তা বলিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব । এরপর 
থেকে যখন জিবরীল আলাইহিস সালাম তাঁর কাছে ওহী নিয়ে 
আসতেন, তিনি মনোযোগ সহকারে তা শুনতেন। তিনি চলে যাওয়ার 
পর মহান আল্লাহর ওয়াদা অনুযায়ী তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম) তা পাঠ করতেন। ! 

সহীহ বুখারীতে আরো উল্লেখ আছে, 


: মুসলিম, হাদীস নং ৪৪৮। 


BBL إا قد‎ HENLE MENG البارعة:‎ 05801485154 
845 08605 الله عليه‎ Stl Se 08056 لأشفظ الفركاة الي‎ Sys 
مِنْ آل حما‎ ৩০৯১০ ০৪ مِنَ‎ 80৯০ 
“এক লোক ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু কে বললেন: গত 
রাতে আমি মুফাসসাল সূরা পাঠ করেছি। এ কথা শুনে আবদুল্লাহ 
ইবন মাসউদ রাদিয়াল্লাহু “আনহু বললেন, তুমি এত তাড়াতাড়ি পাঠ 
কর যেন কবিতা পাঠ করার মতো; অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর পাঠ শুনেছি এবং তা আমার ভালভাবে 
স্মরণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সব 
সূরা পাঠ করতে আমি শুনেছি তার সংখ্যা মুফাস্সাল হতে একসাথে 
আঠারটি এবং হা-মীম যুক্ত সূরা হতে দুটি” ।! 
কোনো কোনো বর্ণনায় এসেছে, লোকটি মুফাস্সল সুরাগুলো এক 
রাকা'আতে পড়েছিল। £ 
আবু দাউদের বর্ণনায় 'সমজাতীয় (সমান দীর্ঘ) সূরা'র কথা উল্লেখ 
আছে। তাতে এসেছে, 
(01440 السورَكئن في‎ BENGE كان‎ (5 গুড الله‎ 8০ الى‎ Ss 
943 3 53009 وار‎ 2 ও 8৩76 ৬59 4 ও জে 
وَعَبَسَ‎ SHED B55 LSS ০6015043385 
* বুখারী, হাদীস নং ৫০৪৩। 


2 মুসলিম, হাদীস নং ৮২২। 
55 


পু‏ المد Ps‏ فى 225 EP OR RT‏ کک 
e‏ َون ০১০০০‏ في BSS‏ 3505 وَإِدَا السَّمْسُ ৩৫‏ في 245( 
“কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমজাতীয় (সমান দীর্ঘ)‏ 
দু'টি সূরা এক রাকাতে পড়তেন। সূরা আন-নাজম ও আর-রহমান‏ 
এক রাকাতে, সুরা আল-কামার ও আল-হাক্কা এক রাকাতে, সুরা‏ 
আত-তুর ও যারিয়াত এক রাকাতে, ওয়ান্কিয়া ও নূন এক রাকাতে,‏ 
সুরা মা'আরিজ ও নাধিয়াত এক রাকাতে, সূরা মুতাফফিফীন ও‏ 
আবাসা এক রাকাতে, সূরা মুদ্দাসির ও মুযযাম্মিল এক রাকাতে, সূরা‏ 
ইনসান ও কিয়ামাহ এক রাকাতে, সূরা নাবা' ও মুরসালাত এক‏ 
রাকাতে, এবং সুরা দুখান ও তাকবীর এক রাকাতে পড়তেন” । !‏ 
সুন্নত হলো কুরআন শরীফ টেনে টেনে (মাদ্দ) পড়া ١ সহীহ বুখারীতে‏ 
এসেছে,‏ 
৬০‏ 565 قَالَ: LS GAG SIE LS ৩৬:‏ الله 04540494205 
اكات مَدّااء 9204৮) GB‏ 9801( [الفاتحة: ID‏ بشم الله LG‏ 
87 وَيَمْدُ ৮৯০‏ 
“আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের‏ 
পড়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন: তিনি সাল্লাল্লাহু আলাইহি‏ 
ওয়াসাল্লাম টেনে টেনে (মাদ্দসহকারে) পড়তেন। অতঃপর তিনি‏ 


: আবু দাউদ, হাদীস নং ১৩৯৬। 
56 


পড়লেন: بسم الله الرحمن الرحيم‎ , তিনি بسم الله‎ তে , الرحمن‎ ও الرحيم‎ 
শব্দে মাদ্দ করে টেনে টেনে পড়েছেন। ! 
পঞ্চমত: তিলাওয়াতকারীর জন্য মুস্তাহাব হলো সুললিত কণ্ঠে 
তিলাওয়াত করা। 
اللا عله‎ ৩ a 8৯5 قال‎ J ৩৪ ও الله‎ ৩ ih عَنْ اي‎ 
ভি দন ১৭0, 3 وس‎ 
وك‎ DD لح ست‎ 
অনুমতি দেননি, যা আমাকে দিয়েছেন, আর তা হলো কুরআন 
তিলাওয়াত সুষ্পষ্ট ও মধুর সুরে করা ।£ 
(05218956514 مَنْ‎ ৩ ০০9 45 Sle الله‎ Lo اله‎ ০৯ قال‎ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি সুর 
করে ভালো আওয়াজে কুরআন পড়ে না, সে আমাদের নয়; 
আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু “আনহুর সুললিত কণ্ঠে তিলাওয়াত 
শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: 
15750 7৮55 5150 ৪ এপ ৩০ Uf 


1 বুখারী, হাদীস নং ৫০৪৬। 
2 বুখারী, হাদীস নং ৫০২৩। 


বুখারী, হাদীস নং ৭৫২৭ | 
57 


“হে আবু মুসা, তোমাকে হযরত দাউদ (আলাইহিস সালাম) এর 
সুমধুর কণ্ঠ দান করা হয়েছে” । 
ষষ্ঠত: কুরআন তিলাওয়াতের সময় কান্না করা মুস্তাহাব। আল্লাহ 
তা'আলা এগুণের অধিকারীকে প্রশংসা করে বলেছেন: 

]٠١١ [الاسراء:‎ 385৮: وَيَزِيدُهُمْ‎ 3583 ১৬৪) ৩১১৯০) 
‘আর তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় 
বৃদ্ধি করে”। [সূরা বনী ইসরাঈল, আয়াত ১০৯] 
আল্লাহ তাঁর নবীদের গুণকীর্তন করে বলেছেন: 

[০১1২০] ) © 8645 EL bE উঠা ৩০ কত FE 9) 
“যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হত, 
তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত”। [সুরা মারইয়াম, 
আয়াত ৫৮] 
সহীহ বুখারীতে এসেছে: 
راعلا قل‎ রা 08৮০১১৮১০৩০ 
6 48615562255 মা - ওলি 
নিলি হি এ 

E ১১১ 251 ih قَال:‎ EAA ELD) (545 Ni 


1 বুখারী, হাদীস নং ৫০৪৮; মুসলিম, হাদিস নং ৭৯৩। 
58 


আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন: আমার কাছে কুরআন পাঠ 
কর। আমি বললাম, আমি আপনার কাছে পাঠ করব? অথচ তা 
আপনার কাছেই অবতীর্ণ হয়েছে। তিনি বললেন, অন্যের মুখে শ্রবণ 
করাকে আমি পছন্দ করি। এরপর আমি তাঁর নিকট ‘সূরা নিসা’ 
পড়লাম, যখন আমি পর্যন্ত পাঠ করলাম, 
€ 01০5 গু F بك‎ Ces اَم وید‎ ৬ جنا‎ LAST ل‎ 
[6 [النساء:‎ 
“অতএব কেমন হবে যখন আমরা প্রত্যেক উম্মত থেকে একজন 
সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের উপর 
সাক্ষীরূপে?” [সূরা নিসা, আয়াত ৪১] তিনি বললেন, থাম, থাম, 
তখন তাঁর দুচোখ থেকে টপ টপ করে অশ্রু নির্গত হচ্ছিল।: 
الله صل الله عليه وَل‎ 0৮5 এ এও জম عن‎ এ এ ৩০৫৬৪ 
উ1৩১১১১৬ يصلي 35 صَدْر أربو‎ 
মুসনাদে আহমদে মুতাররিফ ইবন আব্দুল্লাহ তাঁর পিতার থেকে 
বর্ণনা করেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
নামাযে দেখলাম, তিনি নামাযে এমনভাবে কাঁদছিলেন যে, যেন তাঁর 


1 বুখারী, হাদীস নং ৪৫৮৩। 
59 


বক্ষ থেকে ডেকচি (হাঁড়ি-পাতিল) এর OCT মত আওয়াজ শুনা 
যাচ্ছিল” ৷ : 
বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থাবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু 
আনহুকে নামায পড়াতে বললেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা 
বললেন: 

الث (০ 65650957919 55) 25 Ise‏ الاس 
তিনি (আবু বকর) অতি নরম হৃদয়ের অধিকারী, তিনি আপনার‏ 
স্থানে দাঁড়িয়ে লোকদের নিয়ে (কান্নার কারণে) নামায পড়াতে‏ 
পারবেন না। £ অন্য বর্ণনায় এসেছে, কান্নার কারণে লোকদের নিয়ে‏ 
নামায পড়াতে পারবেন না।‏ 
উমর রাদিয়াল্লাহু ‘আনহু যখন নামায পড়তেন তখন তাঁর কান্নার‏ 
আওয়াজ পিছনের কাতার থেকেও শুনা যেত। আবু রাজা থেকে‏ 
কান্নার কারণে তাঁর চোখের নিচে ফিতার মত জীর্ন দাগ পড়ে গেছে।‏ 
এজন্যই ইমাম নাওয়াওয়ী (রহ.) ক্কিরাত পড়া অবস্থায় কান্নাকে‏ 
বলেছেন: তা আল্লাহ ওয়ালা ও সালেহীন বান্দাহদের বৈশিষ্ট্য 3|‏ 


* মুসনাদে আহমদ, হাদীস নং ১৬৩১২। 

2 বুখারী, হাদিস নং ৫৬৮। 

° আত-তিবইয়ান ফি আদাবি হামালাতিল কুরআন, পৃ. ৬৮। 
60 


একথা জেনে রাখা উচিত যে, তিলাওয়াতের সময় কান্না করা বা 
কান্নার ভাব করা উভয়টিই প্রশংসনীয়, যদি তা আল্লাহর কিতাব 
চিন্তা-গবেষণা করা ও অন্তরে আল্লাহর ভয় থেকে হয়। আর এটা 
আল্লাহর প্রতি বান্দার পূর্ণ ঈমানের কথাই প্রমাণ করে। আল্লাহ 
তা'আলা বলেছেন: 

SAL‏ )8 م HSS ৫5535 RSS Cs‏ © [الزمر: *؟] 
আল্লাহ নাযিল করেছেন উত্তম বাণী, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব (আল‏ 
কুরআন), যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয়‏ 
করে, তাদের গা এতে শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন‏ 
আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। [সূরা আয-যুমার, আয়াত ২৩]‏ 
তবে লৌকিকতা ও খ্যাতির জন্য কান্নার ভান করা থেকে মুসলিমকে‏ 
বিরত থাকতে হবে। কেননা এটা খুবই ভয়ংকর ও বান্দার উপর‏ 
শয়তানের দখলদারিত্ব |‏ 
সপ্তমত: তিলাওয়ারকারীর জন্য মুস্তাহাব হলো ফরয নামায ব্যতীত‏ 
তিলাওয়াতের সময় রহমতের আয়াত আসলে আল্লাহর রহমত ও‏ 
অনুগ্রহ কামনা করা, আর আযাবের আয়াত পড়লে তা থেকে পানাহ‏ 
চাওয়া |‏ 
عَنْ ALL‏ قَالَ: صَلَيْتُ 65 ৫৩‏ الله ale‏ 25 دات (১৪ Ay‏ 
৬ ৩৭ 4০4০ ৩৯০ এপ এ (সি এ কনা‏ في ২৪৪৬ HS‏ 


61 


GY LD كم اتح آل عِمْرَانَه‎ MLE 5401 با كم اتح‎ EL 
হুযাইফা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: এক রাতে 
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহাজ্জুদের নামায 
পড়লাম। তিনি সূরা বাকারা পড়তে শুরু করলে আমি ভাবলাম তিনি 
হয়তো একশ আয়াত পড়ে রুকু করবেন। কিন্তু এর পরেও তিনি 
পড়তে লাগলেন। তখন আমি মনে মনে ভাবলাম তিনি এর (সূরা 
বাকারা) এক রাকাতে পড়বেন। কিন্তু তিনি এরপরেও পড়তে 
থাকলে আমি ভাবলাম সুরাটি শেষ করে তিনি রুকু করবেন। কিন্তু 
তিনি সুরা শেষ করার পরও রুকু না করে এরপরে সুরা নিসা 
পড়তে শুরু করলেন এবং শেষ করে সুরা আলে-ইমরান শুরু 
করলেন। এ সুরাটিও তিনি পড়লেন। তিনি থেমে থেমে ধীরে ধীরে 
পড়ছিলেন। তাসবীহর উল্লেখ আছে এমন আয়াত যখন তিনি 
পড়ছিলেন তখন তাসবীহ পড়ছিলেন। যখন কিছু চাওয়ার আয়াত 
পড়ছিলেন তখন প্রার্থনা করছিলেন। আবার যখন আশ্রয় প্রার্থনা 
করার কোনো আয়াত পড়ছিলেন তখন আশ্রয় প্রার্থনা করছিলেন। ! 
অষ্টমত: মুসলিমের উচিত কুরআনের হিফয ধরে রাখা, বার বার তা 
পড়া। যদি কোনো আয়াত ভুলে যায় তবে এ কথা বলা উচিত নয় 


1 মুসলিম, হাদীস নং ৭৭২। 
62 


যে, আমি তা ভুলে গেছি, বরং বলবে, আমাকে ভুলিয়ে দেওয়া 

হয়েছে। 

ES HL DTG Gs -صل اللّه عليه وسلم-‎ এন يقول‎ 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোনো লোক এ 

কথা বলা অনেক খারাপ যে, আমি অমুক আয়াত ভুলে গেছি; বরং 

তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। : 

এখানে ভুলে গেছি বলতে নিষেধ করা হয়েছে কেননা এতে আল্লাহর 

কালামের প্রতি অবহেলা, অযত্ন বুঝায়। মুসলিমের তো উচিত সে 

সর্বদা আল্লাহর কালামের ব্যাপারে সতর্ক থাকবে। 

নবমত: হাঁটা, দাঁড়ানো বা শোয়া অবস্থায় কুরআন তিলাওয়াত করতে 

কোনো অসুবিধে নেই। 

95 চি নিও পভ صل الله‎ ভুল এ ৩৩৯৩১ এ عن عبد‎ 

52198 - 2 8৯,০৪3 سور الج‎ 055১৩ একস, 258৬ 
17559 ينه‎ 

আব্দুল্লাহ ইবন মুগাফৃফাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 

বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পিঠে 

সাওয়ারী অবস্থায় কুরআন পড়তে দেখেছি। তখন তিনি সুরা ফাতহ 


1 বুখারী, হাদীস নং COND | 
93 


বা সুরা ফাতহের কিছু আয়াত আস্তে আস্তে পড়ছিলেন। তিনি বার 
বার করে টেনে টেনে তা তিলাওয়াত করছিলেন। ^ 
বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, 
OBE; يكئ في حَجْرِي‎ IE عن عائشة - رضي الله عنها- قالت:‎ 
eT 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ 
সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়েয অবস্থায় আমার কোলে 
হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করছিলেন। £ 
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত তিনি খাটে শুয়ে শুয়ে এক 
হিজব পড়তেন। 
আবু মুসা আশ'আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
আমি নামাযে ও বিছানায় উভয় অবস্থায় কুরআন তিলাওয়াত করি। 
দশমত: মুসলিমের উচিত যতক্ষণ মন চায় ততক্ষণ কুরআন 
তিলাওয়াত করা, মনের বিরুদ্ধে জোর করে তিলাওয়াত করা থেকে 
বিরত থাকা উচিত। বুখারীতে এসেছে: 
৩3801528058 75 25 صل الله‎ SAE اله‎ ও عَنْ جُنْدبٍ‎ 
(4০ 2585 aA 19৬ 4৫০9 A 


1 বুখারী, হাদীস নং ৫০৪৭ 1 
2 বুখারী, হাদীস নং ২৯৭ ١ 
64 


জুনদুব ইবন আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে 
বর্ণনা করেন, তোমরা যতক্ষণ মন চায় তিলাওয়াত কর এবং মন 
যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ছেড়ে দাও। ! এটা এজন্য যে, যাতে 
মনের সাথে মতানৈক্য ও বিচ্ছেদ না হয়। 
একাদশতম: তিলাওয়াতকারীকে সিজদায়ে তিলাওয়াতের আয়াতের 
প্রতি খেয়াল রাখতে হবে। অধিকাংশ আলেমগণের মতে 
তিলাওয়াতের সিজদা দেওয়া মুস্তাহাব ١ কেননা হাদীসে এসেছে: 
EE 02৩12593991 02481 এ رضي الله‎ 2724৩ 
১0248153615 85 الك‎ 5 45 পি E 
انها هاش 510 نجي كان تكله‎ 04678402584 
৫০21৯4৯4455 95৩ جذ‎ ৬ ০০৭ 
একদা উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু জুমার দিনে মিশ্বারে 
নেমে সিজদা দিলেন, লোকজনও তাঁর সাথে সিজদা দিলেন। পরবর্তী 
আসলে তিনি লোকদেরকে বললেন: হে লোক সকল, আমি সিজদার 
আয়াত অতিক্রম করছি, সুতরাং যে ব্যক্তি সিজদা দিবে সে ঠিক 


1 বুখারী, হাদীস নং ৫০৬০। 
95 


করল, আর যে সিজদা করল না তার কোনো গুনাহ হবে না। উমর 
রাদিয়াল্লাহু “আনহু সে দিন সিজদা দেননি । ! 
তিলাওয়াতকারী ও শ্রোতা উভয়কেই এ সিজদা দিতে হয়। 
কুরআনের হাফেযকে উত্তম চরিত্র ও সর্বোত্তম গুনাবলীর অধিকারী 
হতে হবে। আল্লাহর কিতাবের সম্মানে কুরআনে যা নিষিদ্ধ করা 
হয়েছে তা থেকে বিরত থাকতে হবে। অনুরূপ তার জন্য উচিত 
হচ্ছে, হীন উপার্জন থেকে নিজেকে বিরত থাকা । আজেবাজে 
কথাবার্তা থেকে বেঁচে থাকা ও সর্বদা আল্লাহর বিনয়ী বান্দা হওয়া। 
এককথায়, তার চরিত্র হওয়া উচিত আল-কুরআন, যেমনটি ছিল 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যা আয়েশা 
রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। 

আল্লাহর কিতাব ধারণকারীকে আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু 
'আনহু হতে বর্ণিত গুনাবলী থাকা উচিত। তিনি বলেছেন: কুরআনের 
হাফেযকে রাত্রি জাগরণ করা উচিত যখন লোকজন ঘুমায়, দিনে 
রোযা থাকা উচিত যখন লোকজন পানাহার করে, মানুষ যখন আনন্দ 
উচিত, তারা যখন ঝগড়া বিবাদ করে তখন তাদের চুপ থাকা উচিত, 
তারা যখন অহংকার করে তাদেরকে বিনয়ী হওয়া উচিত। 


1 বুখারী, হাদীস নং ১০৭৭। 
66 


কুরআনের হাফেযের জন্য উচিত হচ্ছে, অন্তর, জিহ্বা € 5 
সব কিছু দিয়েই সর্বদা তিলাওয়াত করা। সে দলিল ভিত্তিক 
সত্যকেই বিশ্বাস করবে, সৎ ও কল্যাণকর ছাড়া কিছু উচ্চরণ করবে 
না। ভাল কাজ করবে । ঈমান, কথা, কাজ ইত্যাদি থেকে বাতিলকে 
প্রতিহত করবে ١ মানুষের থেকে কষ্টকর জিনিস দূর করবে। 
অতঃপর প্রত্যেক মুসলিমকে জানা উচিত কুরআন পাঠ কখনও ফরয 
যেমন: নামাযে তিলাওয়াত, কেননা ইজমার দ্বারা এটা সাব্যস্ত ৷ 
সম্মানিত আলেমগণ নামাযে সুরা ফাতিহা তিলাওয়াতের ব্যাপারে 
মতানৈক্য করেছেন। শুধু সুরা ফাতিহা পড়লেই কি নামায যথেষ্ট 
হবে? নাকি এর সাথে অন্য সূরা পড়তে হবে? প্রথম মতটি সহীহ। 
অর্থাৎ শুধু সূরা ফাতিহা পড়লেই নামায আদায় যথেষ্ট হবে। 
আবার কখনও কুরআন পড়া মুস্তাহাব, আর তা হলো নামাযে ফরয 
কেরাত পড়ার পরে অতিরিক্ত পড়া | 

এমনিভাবে অন্যান্য সময় তিলাওয়াত করাও মুস্তাহাব। 

আবার কখনও কুরআন তিলাওয়াত করা মাকরূহ, যেমন এমন 
উচ্চস্বরে তিলাওয়াত করা যা পাশের কাউকে, নামাযীকে বা ঘুমন্ত 
ব্যক্তিকে বিরক্ত করে। 

আবার কখনও কুরআন পড়া হারামও হয়ে থাকে, যেমন কেউ লোক 
দেখানো বা বিদ'আতের স্থানে বসে তিলাওয়াত করল। কেননা এতে 
বাতিলকে সাহায্য করা হয়। সম্মানিত আলেমগণের কেউ কেউ অতি 


67 


টেনে পড়া যা শব্দের উচ্চারণ AF হয় ও লাহান পড়াকে হারাম 
বলেছেন। এটা আল্লাহর কিতাবের সম্মান রক্ষা ও অযাচিত সব কিছু 
থেকে মুক্ত রাখার জন্য। 

এছাড়াও মৃত্যু ব্যক্তির জন্য সমবেত হয়ে কুরআন পড়ে বিলাপ করে 
শোক পালন করা বিদ'আত। এমনিভাবে মৃত্যু ব্যক্তির রূহের 
মাগফিরাতে কুরআন পড়ে মজুরি নেয়া ইত্যাদি কাজ যা বর্তমানে 
মানুষ করছে করা বিদ'আত। তা মানুষের স্বল্প ইলম, অজ্ঞতা বিস্তার, 
অন্যায় কাজ থেকে বিরত না থাকা ও মানুষকে দ্বীনের সঠিক জ্ঞান 
না জানানোর কারণে হয়ে থাকে । আমরা সকলেই আল্লাহর জন্য, 
আর তাঁর সমীপেই প্রত্যাবর্তন করব। 

এখানে আরো একটি বিষয় সব সাধারণ ও নেতা-নেত্রী মুসলিমকে 
সতর্ক করা দরকার যে, আল্লাহ কুরআন নাযিল করেছেন আমল ও 
এর দ্বারা বিচারকার্য পরিচালনা করার জন্য। এটা আমাদের 
শরীয়তের মূল বিধান, হুকুম ও আমলের ক্ষেত্রে এটাই আমাদের 
উৎস। 

আল্লাহ আমাকে যতটুকু লিখার তাওফিক দিয়েছেন ততটুকু এখানে 
লিখেছি। তাছাড়া আল্লাহর কালামের মর্যাদা মহান, কোনো শব্দে তা 
বর্ণনা করা সম্ভব নয়, হক্ক আদায় করা সম্ভবপর নয়। এখানে আমি 
শুধু কিছু সতর্কতা ও উপদেশ আলোচনা করেছি যা আমার ও 
অন্যান্য মুসলিম ভাইদের উপকারে আসে । সর্বময় ক্ষমতার অধিকারী 


68 


আল্লাহ তা'আলার দয়া ও অনুগ্রহ কামনা করছি তিনি যেন 
আমাদেরকে তাঁর দ্বীন বুঝার তাওফিক দান করেন, কুরআনের 
বসন্ত, হৃদয়ের আলো ও দুশ্চিন্তা ও দুর্ভাবনা দূরকারী বানিয়ে দেন। 
হে আল্লাহ, আমরা যা ভুলে যাই তা স্মরণ করিয়ে দিন, যা জানি না 
তা শিখিয়ে দিন, কুরআনের তিলাওয়াত দিবানিশি করার তাওফিক 
দান করুন, যেভাবে আপনি আমাদের উপর খুশী হোন । আমাদেরকে 
তাদের অন্তর্ভুক্ত করুন যারা কুরআন অনুযায়ী আমল করে, এর 
মুতাশাবিহ আয়াতগুলোর উপর ঈমান আনে। 

হে আল্লাহ, আপনি কুরআনকে আমাদের জন্য দলিলস্বরূপ করুন, 
আমাদের বিরুদ্ধে নয়, তা আমাদের জন্য সাক্ষ্য ও দলিল করুন, 
চিরস্থায়ী জান্নাতের দিকে চালক বানান ١ হে আল্লাহ আপনি এর দ্বারা 
আমাদের মর্যাদা বৃদ্ধি করুন, আমাদের গুনাহ খাতা ও ভুল ত্রুটি 
ক্ষমা করুন এবং আপনার দরবারে একে আমাদের জন্য 
সুপারিশকারী বানান। 

আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর 
পরিবারবর্, সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত যারা তাঁর যথাযথ 
অনুসরণ করবে তাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে সালাত 
ও সালাম বর্ষিত হউক। 


69 


